


Contents 


https://archive.org/details/@salim molla 


ইসলামের দৃষ্টিতে 
ও পণ্যে ভেজাল 


ড. নুরুল ইসলাম 





হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ 


www.ahlehadeethbd.org 


Contents 


ও পণ্যে ভেজাল 


প্রকাশক 
হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ 
নওদাপাড়া, রাজশাহী-৬২০৩ 
হা.ফা বা. প্রকাশনা-১০৫ 
ফোন : ০২৪৭-৮৬০৮৬১ 
মোবাইল : ০১৭৭০-৮০০৯০০ 


৩ ও ০9 ১৩০১) ০১৬ 
১১০০১। sl ৬৬ 
2১০০১ ১৯ FS AN: ASU 
des SIE ৬৯১৩ : UI 
Cdl 3 4৮০০৩ Fades ৬০০1 i $2) 


১ম প্রকাশ 
জুমাদাল আখেরাহ ১৪৪১ হি./ফান্ধুন ১৪২৬ বঙ্গাব্দ/ফেব্রুয়ারী ২০২০ খৃ. 


॥ সর্বস্বত্ব প্রকাশকের ॥ 


মুদ্ধণে 
হাদীছ ফাউণ্ডেশন প্রেস, নওদাপাড়া, রাজশাহী 


নির্ধারিত মূল্য 
৫০ (পঞ্চাশ) টাকা মাত্র 


ISLAMER DRISTITE MUNAFAKHORY, MOZUDDARY O 
PONNE VEZAL by Dr. NURUL ISLAM. Published by 
HADEETH FOUNDATION BANGLADESH. Nawdapara, 
Rajshahi, Bangladesh. Ph: 88-0247-860861. Mob. 01770-800900. 
E-mail : tahreek@ymail.com. Web : www. ahlehadeethbd.org 


www.ahlehadeethbd.org 


Contents 


সূচীপত্র 
প্রকাশকের নিবেদন 
ভূমিকা 
মুনাফাখোরী 
মুনাফার সংজ্ঞা 


সুদ ও মুনাফার মধ্যে পার্থক্য 
ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী 
মুনাফাখোরী প্রতিরোধে ইসলামে গৃহীত পদক্ষেপ সমূহ 


মজুদদারী 
মজুদদারির বিধান 
মজুদদারী হারাম হওয়ার শর্ত সমূহ 
মুনাফাখোরী ও মজুদদারী প্রতিরোধে করণীয় 
মজুদদারির ভয়াল থাবা : ইতিহাসের সাক্ষ্য 
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি 
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণ সমূহ 
দ্রব্যমূল্যের উধ্বগতি প্রতিরোধে করণীয় 
ইসলামের দৃষ্টিতে দ্রব্যমূল্যের উধ্বগতি 
মূল্যবৃদ্ধির সময় শারঈ দৃষ্টিতে কিছু করণীয় 
পণ্যে ভেজাল 
বাংলাদেশে ভেজালের চিত্র 
ইসলামের দৃষ্টিতে পণ্যে ভেজাল 
ভেজালের ব্যাপারে সালাফে ছালেহীনের সতর্কতা 
ভেজাল প্রতিরোধে করণীয় 
উপসংহার 








www.ahlehadeethbd.org 


৩১-৬২ 
৩১ 
৩৫ 
৩৫ 
৪৩ 
৪৪ 


৫৭ 
৬৩-৯৮ 
৬৬ 
৭৫ 
৭৮ 
৮৭ 
৯৯-১২৪ 
৯৯ 
১৯০৫ 


১১৮ 
১১৯ 
১২৫ 


Contents 


Td 
প্রকাশকের নিবেদন 


পৃথিবীতে জীবনধারণের জন্য মানুষ নানাবিধ পেশা বা বৃত্তি অবলম্বন করে। 
পেশার এই ভিন্নতা ও বৈচিত্র্য মহা প্রজ্ঞাময় আল্লাহ প্রদত্ত ভারসাম্যপূর্ণ 


ব্যবস্থা । এ মর্মে মহান আল্লাহ বলেন, HE 5 ১ পে ৩ ৬০৪ 
৩৮০০ তৰে লেল ০% ১০৬০৩ এ ও ৮ 5০9 220 
৩১০ ৬০ ৮০ 4 ১০৮০? আমিই তাদের মধ্যে তাদের জীবিকা 
বন্টন করি তাদের পার্থিব জীবনে এবং তাদেরকে একে অপরের উপর 
মর্যাদায় উন্নত করি। যাতে তারা একে অপর থেকে কাজ নিতে পারে। 
বস্তুতঃ তারা যা কিছু জমা করে তা থেকে তোমার প্রতিপালকের রহমত 
অনেক উত্তম’ (যুখরুফ ৪৩/৩২)। 

এ বিশ্বচরাচরে যত রকমের পেশা আছে তন্মধ্যে ব্যবসা-বাণিজ্য অন্যতম 
গুরুত্বপূর্ণ পেশা । ইসলামে ব্যবসার প্রতি উৎসাহিত করা হয়েছে। রাসূলুল্লাহ 
(ছাঃ) নিজেও নবুঅতপূর্ব সময়ে ব্যবসা-বাণিজ্য করেছেন। তিনি খাদীজা 
(রাঃ)-এর অর্থ দিয়ে “মুযারাবা* পদ্ধতিতে ব্যবসা করে প্রচুর লাভ 
করেছিলেন ।১ তবে ব্যবসা হতে হবে হালাল পন্থায়, হারাম পন্থায় নয়। 
রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ₹৮ 19৮১১ ৮1১7 ৮ এ 19৯৯9 
‘জীবিকা অন্বেষণে উত্তম পন্থা অবলম্বন কর । যা হালাল তা গ্রহণ কর এবং 
যা হারাম তা পরিহার কর'। কারণ হালাল রূযী ইবাদত কবুলের অন্যতম 
শর্ত।* এজন্য হাদীছ ও ফিকৃহের গ্রন্থগুলিতে “কিতাবুল বুযু' শিরোনামে 
ব্যবসা-বাণিজ্যের নীতিমালা বিশদভাবে আলোচিত হয়েছে। ইসলামে সুদের 
পণ্যে ভেজাল সহ অবৈধ পন্থায় অর্থ উপার্জনের যাবতীয় পথ ও পদ্ধতি 
হারাম করা হয়েছে। 





১. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব, সীরাতুর রাসূল (ছাঃ), (রাজশাহী : হাদীছ ফাউণ্ডেশন 
বাংলাদেশ, ওয় মুদ্রণ, ফেব্রুয়ারী ২০১৬), পৃঃ ৭৬ । 

২. ইবনু মাজাহ হা/২১৪৪; মিশকাত হা/৫৩০০। 

৩. মুসলিম হা/১০১৫; মিশকাত হা/২৭৬০। 


www.ahlehadeethbd.org 


Contents 


৫ . ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল 5 


মহান আল্লাহ্‌ পৰিত কুরআনে হালাল জী ভক্ষণের নির্দেশ দান করেছেন 
বং হারাম থেকে বিরত থাকতে বলেছেন । যেমন তিনি বলেন, 


5 সর্ট 9 Cb us ১০১৫ ৪ 5156 ৮৩ পো ও 
১5৩ ১৮: ‘হে মানব জাতি! তোমরা পৃথিবী থেকে হালাল 
ও পবিত্র বস্তু ভক্ষণ কর এবং শয়তানের পদাংক অনুসরণ করো না। 
নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু’ (বাকারাহ +/১৬৮)। 

২, (৫ 19115891650) 5 ৯০ te EET ০৮] 


১১১৬ $4] ‘হে বিশ্বাসীগণ! আমরা তোমাদের যে রূখী দান করেছি, 


সেখান থেকে পবিত্র বস্তু সমূহ ভক্ষণ কর। আর আল্লাহ্‌র প্রতি কৃতজ্ঞতা 
প্রকাশ কর, যদি তোমরা কেবল তারই দাসত্ব করে থাক’ বোকীরাহ ২/১৭২)। 


৩. MT ৩] | Cas KEN, Cb এ ঝা 0158 
৩১৩ ‘অতএব আল্লাহ তোমাদেরকে যে রিযিক দিয়েছেন তার মধ্যে বৈধ 
ও পবিত্র খাদ্য তোমরা ভক্ষণ কর এবং আল্লাহ্‌র নে'মতের শুকরিয়া আদায় 
কর, যদি তোমরা কেবল তারই ইবাদতকারী হয়ে থাক" (নাহল ১৬/১১৪)। 
৪. “নিশ্চয়ই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। 
আমরা তোমাদেরকে তাদের থেকে বিশুদ্ধ দুধ পান করাই যা পানকারীদের 
জন্য অতীব উপাদেয়। যা নিঃসৃত হয় উক্ত পশুর উদরস্থিত গোবর ও 
রক্তের মধ্য হ'তে । আর খেজুর ও আঙ্গুর গাছের ফল সমূহ থেকে তোমরা 
মাদক ও উত্তম খাদ্য গ্রহণ করে থাক। নিশ্চয়ই এর মধ্যে নিদর্শন রয়েছে 
জ্ঞানী সম্প্রদায়ের জন্য’ (নাহল ১৬/৬৬-৬৭)। 


৫. পে ঞ 2 ০3 ৪৮৭ od (5 Eh KG তে ও 
১৮০ ১১৯৮ 5 ৬ 46 ০ ৪ ৯৬ U5 {0 ৮৪ ০০ ‘তিনি তোমাদের 


উপর নিষিদ্ধ করেছেন মৃত প্রাণী, রক্ত, শুকরের গোশত এবং আল্লাহ 
ব্যতীত অন্যের নামে উৎসগতি প্রাণী। তবে যে ব্যক্তি বাধ্য হয় এবং 
বাড়াবাড়ি ও সীমালংঘনকারী না হয়, তার জন্য তা ভক্ষণে কোন পাপ 
নেই। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান' (বাকারাহ ২/১৭৩)। 


www.ahlehadeethbd.org 


Contents 


6 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ৬ 
৬. 43 ০ 4 4 ১ ৬০ AE ৯১১৮০ A 
নিষেধ করেন। যিনি তাদের জন্য পবিত্র বিষয় সমূহ হালাল করেন ও 
নাপাক বিষয় সমূহ নিষিদ্ধ করেন’ (আ'রাফ ৭/১৫৭) । 

আলোচ্য গ্রন্থে বিজ্ঞ লেখক অর্থনৈতিক দুর্বৃত্তায়নের ৩টি মৌলিক হাতিয়ার 
তথা মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল সম্পর্কে দালীলিক আলোচনা 
পেশ করেছেন। এ সকল বিষয় ইসলামী দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা 
সচরাচর হয় না, অথচ এগুলি আমাদের প্রাত্যহিক জীবনের সাথে 
অঙ্গাঙ্গীভাবে জড়িত। লেখক কুরআন, হাদীছ, ফিকৃহ, ইতিহাস এবং পত্র- 
পত্রিকা থেকে সমসাময়িক ঘটনাবলী ও উদাহরণ উদ্ধৃত করে বিষয়গুলির 
খুঁটিনাটি আলোচনা করেছেন এবং এ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি 
বিশদভাবে তুলে ধরেছেন। যা সাধারণ পাঠক থেকে শুরু করে গবেষকদের 
জন্যও জ্ঞানের খোরাক যোগাবে । 

উল্লেখ্য যে, লেখক ২০০৬ সালে সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক 
ব্যাংকস্‌ অব বাংলাদেশ, ঢাকা কর্তৃক 'মুনাফাখোরী, মজুদদারী, দ্রব্যমূল্যের 
উর্ধ্বগতি ও ভেজাল প্রতিরোধে করণীয় : ইসলামী দৃষ্টিকোণ’ শীর্ষক 
শিরোনামে আয়োজিত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সমগ্র 
বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেন এবং পুরস্কার স্বরূপ তিনি নগদ ১৫ 
হাযার টাকা ও সনদ লাভ করেন। দীর্ঘদিন পর তার উক্ত রচনাটি পরিবর্ধন 
ধারাবাহিকভাবে (আগস্ট-ডিসেম্বর'১৯ ও ফেব্রুয়ারী'২০) সংখ্যায় প্রকাশিত 
হয়। এক্ষণে সেটি আমরা গ্রন্থাকারে পাঠকবৃন্দের হাতে তুলে দিতে পেরে 
মহান আল্লাহ্র দরবারে শুকরিয়া আদায় করছি। আল-হামদুলিল্লাহ। সেই 
সাথে লেখক এবং গবেষণা বিভাগের সাথে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক 
ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাটুকু কবুল করুন এবং 
এর সাথে সংশ্লিষ্ট সকলকে উত্তম জাযা প্রদান করুন-আমীন! 


সচিব 
হাদীছ ফাউণ্ডেশন বাং 


www.ahlehadeethbd.org 


Contents 


ভুমিকা 


মানুষ সামাজিক জীব । সমাজের সদস্যরা একে অপরের উপর নির্ভরশীল । 
কোন ব্যক্তির একার পক্ষে তার প্রয়োজনীয় যাবতীয় দ্রব্য-সামগ্রী সংগ্রহ 
করা সম্ভব নয়। এজন্যই আল্লাহ তাআলা তাদের মধ্যে ক্রয়-বিক্রয় তথা 
ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে পণ্য বিক্রয় ও মুনাফা লাভের বিধান প্রবর্তন 
করেছেন। খ্যাতনামা ফকীহ ইবনু কুদামা (রহঃ) এ প্রসঙ্গে বলেন, 


১0 এ ৫৩৭০ আজ ও হে 09 এ OL জগ 
৬১ ০৮ FR এ ৫ উকি ক A জল Ts ১০ ৩ 
৮৮০ ভে] তি BF dye) dab Er 20৯9 শে ৮৯ 

-০৯৬ ৩৪ 
“সার্বিকভাবে ক্রয়-বিক্রয় জায়েয হওয়ার ব্যাপারে সকল মুসলমান এঁক্যমত 
পোষণ করেছেন। আর প্রজ্ঞার দাবীও তাই । কেননা মানুষের প্রয়োজন তার 
সাথীর নিকট যা রয়েছে তার সাথে সংশ্লিষ্ট । অথচ তার সাথী বিনিময় 
ব্যতীত তা প্রদান করবে না। সুতরাং ক্রয়-বিক্রয় বিধিসম্মত ও জায়েয করে 


তাদের উভয়েরই উদ্দেশ্যে পৌছা ও প্রয়োজন পূরণ করার পথ প্রবর্তন করা 
হয়েছে’ ।* 

'আল-ফিকৃহ আলাল মাযাহিবিল আরবা'আহ' প্রণেতা বলেন, 1০৯13 ৮ 
০০৮০ এ৯ি ASL ০০৩৬ Shall এ ০৩ FLD এ ৩৭ 
-৩1) =|, 59৮ ০ ‘এই পাৰ্থিব জগতে ক্রয়-বিক্রয় (ব্যবসা-বাণিজ্য) 


কর্মোদদীপনার অন্যতম বড় মাধ্যম এবং সভ্যতা ও সংস্কৃতির প্রধান 
উপকরণ” ।* 





৪. ইবনু কুদামা, আল-মুগনী (রিয়াদ: দার, আলামিল কুতুব, ৩য় সংস্করণ, ১৪১৭হি/ 
১৯৯৭িঃ), ৬/৭। 

৫. আব্দুর রহমান আল-জাষীরী, আল-ফিকৃহ আলাল মাযাহিবিল আরবা 'আহ (কায়রো : দারুল 
হাদীছ, ১৪২৪ হি/২০০৪ খিঃ), ২/১২৪ । 


www.ahlehadeethbd.org 


Contents 

৪ ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ৮ 
আধুনিক অর্থনীতিবিদ ড. আমীন মুছতফা আব্দুল্লাহ বলেন, ৮/০! 
acl ally ol hl ale 25955 Lol আন Aly ১৪৪ dl 
-১)>-|, “অর্থনৈতিক উন্নয়ন ও ব্যক্তিগত মালিকানার ভিত্তি হল কর্ম বা 
শ্রম । চাষাবাদ, শিল্প ও ব্যবসা-বাণিজ্য এর উপরই নির্ভরশীল’ ।১ 

সেই সাথে ব্যবসা-বাণিজ্যে সততা অবলম্বন করা এবং সর্ব প্রকার 
ধোঁকাবাজি ও প্রতারণা থেকে বেচে থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। সৎ 


ব্যবসায়ীদের জন্য ঘোষণা করা হয়েছে সুসংবাদ এবং অসৎ ব্যবসায়ীদের 
জন্য দুঃসংবাদ । মহান আল্লাহ মাপে ও ওযনে কমদানকারীদের তথা অসৎ 


dl লে OL US ৮0 20278) 08 08 ৭৮০ 00 ০555 
০৫৯ পয ‘তারা কি চিন্তা করে না যে, তারা পুনরুখিত হবে? সেই মহা 
দিবসে, যেদিন মানুষ দণ্ডায়মান হবে বিশ্বপালকের সম্মুখে । কখনই না। 
নিশ্চয় পাপাচারীদের আমলনামা সিজ্জীনে থাকবে" মেতাফুফিফীন ৮৩/৪-৭)। 

রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, 34 7০03 তক ৩ ১৪ (5১১০) টা 
৪0 1 “সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী (কিয়ামতের দিন) নবী, 


ছিদ্দীক্‌ (সত্যবাদী) ও শহীদদের সাথে থাকবে’ ৷" অর্থাৎ যে ব্যবসায়ী পণ্য 
ক্রয় করে, বিক্রয় করে এবং সত্য কথা বলে সে কিয়ামতের দিন উক্ত 
সৌভাগ্যবান ব্যক্তিদের সাথে থাকবে । এটি বিশাল একটি মর্যাদা । যা এই 
পেশার শ্রেষ্ঠত্বের প্রতি নির্দেশ করে। 


অন্য হাদীছে রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ১119 2120 (9 ৩৯০ 9৬০ ৩ 
_-3342 9 ৷ 51 “কিয়ামতের দিন ব্যবসায়ীরা পাপিষ্ঠ রূপে উথ্িত 


৫ 





৬. ড. আমীন মুছতফা আব্দুল্লাহ, উচুলুল ইকতিছাদ আল-ইসলামী ওয়া নাযরিয়্যাতৃত তাওয়াযুন 
আল-ইকতিছাদী ফিল ইসলাম (মিসর : মাতবা'আ ঈসা আল-বাবী আল-হালাবী, ১ম 
প্রকাশ, ১৪০৪ হি/১৯৮৪ খি.), পৃঃ ২২২। 

৭. তিরমিযী হা/১২৫২; সুনানে দারেমী (দামেশক: দারুল কলম, ১৪১৭ হি/১৯৯৬খিঃ) 
২/৬৯৮, হা/২৫৩৯; আল-হাকেম আন-নায়সাপুরী, আল-মুসতাদরাক আলাছ ছহীহাইন 
(বৈরত: দারুল কুতুব আল-ইলমিয়্যাহ, ১৪১১হি/১৯৯০ি৪), ২/৮; ছহীহ তারগীব 
হা/১৭৮২, ছহীহ লি-গায়রিহী; তারাজু 'আতুল আলবানী হা/১৪৪। 


www.ahlehadeethbd.org 


Contents 
৯ ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল 9 
হবে। তবে যারা আল্লাহকে ভয় করে এবং ব্যবসায় সততা ও সত্যবাদিতা 
অবলম্বন করে তারা ব্যতীত’ ৷” 
তিনি আরো বলেন, 93 ০ &॥ 0050 ৫05 9৩ 2৯ 9 2 
১৯১ SAD AIST ৩০০৭ টব এ ৩৬ ভি আ চো 
'ব্যবসায়ীরাই তো পাপাচারী। বলা হল, হে আল্লাহ্‌র রাসূল! আল্লাহ কি 


ব্যবসাকে হালাল করেননি? তিনি বললেন, হ্যা। কিন্তু ব্যবসায়ীরা কথা 
বললে মিথ্যা বলে এবং কসম করে পাপ করে? ৷” 


রাসূল (ছাঃ)-কে জিজ্ঞাসা করা হ'ল কোন উপার্জন সর্বোত্তম? তিনি বললেন, 
১১৮ ৩53৫9 92% 425%) 4০৪ ‘নিজ হাতে কাজ করা এবং প্রত্যেক 
বায়য়ে মাবরূর* ৯ যে ব্যবসায় মিথ্যা, প্রতারণা, ধোকা, সংশয় ও আল্লাহ্র 
বিরুদ্ধাচরণ থাকে না তাকে “বায়য়ে মাবরূর’ বলে৷ 

কাতাদা (রহঃ) বলেন, ১4 4 ১ ৬৫ 4১৬ এ ৩১ ১৫ 33) ৯১৬৯৫ 
১০ 165০ 1৫৮ “ব্যবসা আল্লাহ্‌র রিযিক সমূহের মধ্যে একটি রিযিক 
এবং আল্লাহ্‌র হালালকৃত বন্তগুলির মধ্যে একটি হালাল বস্তু এ ব্যক্তির 
জন্য, যে সততা ও ন্যায়পরায়ণতার সাথে ব্যবসা করে’ ।২ 

ইসলাম ব্যক্তি স্বার্থের চেয়ে জাতীয় ও সামষ্টিক স্বার্থকে গুরুত্ব ও 
অগ্রাধিকার দিয়েছে। এ ব্যাপারে মূলনীতি হল, ১০ = ০০৯০) 19 
ত শি > 0৩ ০৭ ৯০ ত ‘সমাজের স্বার্থের সাথে যখন 
ব্যক্তি স্বার্থের দ্বন্দ সৃষ্টি হবে, তখন সমাজের স্বার্থ অগ্রাধিকার লাভ 
করবে" ।** এজন্য যেসব কারবারের ফলে ব্যক্তি বা গোষ্ঠী বিশেষ আঙ্গুল 





৮. তিরমিযী হা/১২১০; ইবনু মাজাহ হা/২১৪৬; ছহীহা হা/৯৯৪; হাকেম, ২/৮, হাদীছ হাসান । 

৯. আহমাদ হা/১৫৫৬৯; সিলসিলা ছহীহা হা/৩৬৬। 

১০. আহমাদ হা/১৭২৬৫; মিশকাত হা/২৭৮৩; ছহীহা হা/৬০৭। 

১১. আল-ফিকৃহ আলাল মাযাহিবিল আরবা 'আহ ২/১২৪। 

১২. বায়হাকী, আস-সুনানুল কুবরা (বেরত: দারুল কুতুব আল-ইলমিয়্যাহ, ১৪১৪ হি/১৯৯৪ 
খিঃ), ৫/৪৩২। 

১৩. প্রফেসর ড. ওমর বিন ফায়হান আল-মারযুকী ও অন্যান্য, আন-নিযাম আল-ইকতিছাদী ফিল 
ইসলাম (রিয়াদ : মাকতাবাতুর রুশদ, ৭ম সংস্করণ, ১৪৩৮হি/২০১৭ খি), পৃঃ ১৩৭ । 


www.ahlehadeethbd.org 


Contents 


10 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ১০ 


ফুলে কলা গাছ হয়, আর আপামর জনসাধারণের ওঠে নাভিশ্বাস, সেসব 
কারবারকে ইসলাম নিষিদ্ধ ঘোষণা করেছে। 

মজুদ করে দ্রব্যমূল্যের পাগলা ঘোড়ার পদতলে তাদেরকে পিষ্ট করা এবং 
খাদ্যদ্বব্যসহ অন্যান্য পণ্যে ভেজাল প্রদান করে মুনাফা লুটে নেয়া তেমনি 
নিষিদ্ধ কারবার ৷ উপরস্ত এগুলো অন্যায়ভাবে অন্যের সম্পদ ভক্ষণ করার 
শামিল । আর আল্লাহ রব্বুল আলামীন কুরআন মাজীদে অন্যায়ভাবে অন্যের 
সম্পদ ভক্ষণ করার বিরুদ্ধে বজ্রনিঘোষ বাণী উচ্চারণ করে হুশিয়ারী প্রদান 


করেছেন । মহান আল্লাহ বলেন, 25৫ ১569198019০ ০ প্রা ৪ 
US Bi 91682092203 4 ০৮ 26 ৪৬ OT ০0 ০৮৩০ 
> ৮৫ “হে বিশ্বাসীগণ! তোমরা একে অপরের মাল অন্যায়ভাবে ভক্ষণ 
করো না, তোমাদের পারস্পরিক সম্মতিতে ব্যবসা ব্যতীত। আর তোমরা 


একে অপরকে হত্যা করো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়াশীল' 
(নিসা ৪/২৯)। 

সাইয়িদ কুতুব (রহঃ) বলেন, 4৮ 5 ৬৪ ০০৩0৫ ০1৯ J, 
১১৯০০ ০৪৯] ৮১ lee ৪ 9 এ ৬ ৩১ 0 es 01৯৭ dsl 
Al El 6191 শীত 2১৩৯ ৪০১০০] ১৬০০১ ০৮৪০) 
মুমিনদের মধ্যে সম্পদ লেনদেনের প্রত্যেক পদ্ধতি যার অনুমতি আল্লাহ 
দেননি বা তিনি যা থেকে নিষেধ করেছেন তার সবই অন্যায়ভাবে অন্যের 
সম্পদ ভক্ষণ করার শামিল। যেমন- ধোকা, প্রতারণা, ঘুষ, জুয়া, মূল্য 
বৃদ্ধির উদ্দেশ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি মজুদ করে রাখা এবং সকল প্রকার 
হারাম ক্রয়-বিক্রয়” ৷ 
আমরা ব্যবসা-বাণিজ্য করি। কিন্তু এর ইসলামী বিধি-বিধান না জানার 


কারণে নানাবিধ হারাম ও অবৈধ কারবারে জড়িয়ে পড়ি। অথচ সেসব 
বিধি-বিধান জানা আমাদের জন্য আবশ্যক ৷ যাতে ক্রয়-বিক্রয় সঠিক পন্থায় 











১৪. সাইয়িদ কুতুব, ফী যিলালিল কুরআন (জেদ্দা: দারুল ইলম, ১২তম সংস্করণ, ১৪০৬হি/ 
১৯৮৬খিঃ), ৫/৬৩৯। 


www.ahlehadeethbd.org 


Contents 


১১ ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল 1l 
হয় এবং যাবতীয় দুর্নীতি ও অবৈধ পন্থায় মুনাফা লাভ থেকে বিরত থাকা 
যায়। এজন্য ওমর (রাঃ) বাজারে ঘুরে ঘুরে বলতেন, ১/৬, = 3 শু ১ 
৬ শি ৪৮৯ 5০] এ$ NL 4৪০ ০ ‘যে ক্রয়-বিক্রয়ের নিয়ম জানে কেবল 
সেই আমাদের বাজারে ব্যবসা করতে পারবে । নচেৎ সে স্বেচ্ছায় বা 
অনিচ্ছায় সুদ ভক্ষণ করবে’ ।১৫ তিনি আরো বলতেন, 3১ + ও ৮% ১ 
1) 19 0১২ 441 ০১০ ১ ৩৮ ০১৭৮৭ ‘যে হালাল-হারাম চিনে না সে 
মুসলমানদের বাজারে বসবে না’ যাতে সে নিজে সুদী কারবারে জড়িয়ে না 
পড়ে এবং মুসলমানদেরকেও না জড়ায় ।** 

মালেকী ফকীহ মুহাম্মাদ আর-রাহওয়ানী (১৭৪৬-১৮১৫) তার “আওযাহুল 
মাসালিক' গ্রন্থে তার একজন শিক্ষক থেকে উদ্ধৃত করেছেন যে, তিনি 
মুহতাসিবকে দেখেছেন তিনি বাজারে হাটতেন এবং প্রত্যেক দোকানে 
তার নিকট সুদের অনুপ্রবেশ ঘটতে পারে এবং কিভাবে সূদ থেকে বেঁচে 
থাকা যায় সে সম্পর্কে জিজ্ঞাসা করতেন। দোকানদার সদুত্তর দিতে পারলে 
তাকে বাজারে বসতে দিতেন। আর ক্রয়-বিক্রয়ের কোন নিয়ম না জানলে 
তাকে দোকান থেকে উঠিয়ে দিতেন। মুহতাসিৰ বলতেন, ৩৬ -5 3 
35 উ ৮53 ৮590 এপ শি শিট lll Bll 3 A তুমি 


মুসলমানদের বাজারে বসতে পারবে না। কেননা তুমি মানুষকে সূদ ও 
নাজায়েয জিনিস খাওয়াবে’ ।১ 





ইমাম নববী (রহঃ) বলেন, 4৮, ২৪০১০ 2৩৫ 0] ০ 0290 ০০০4 ক্রয়- 
বিক্রয়ের শর্ত না জেনে ব্যবসায় নিয়োজিত হওয়া হারাম’ ।১৮ 





১৫. সাইয়িদ সাবিক, ফিকৃহুস সুন্নাহ (বৈরুত: মুআস্সাসাতুর রিসালাহ, ১ম প্রকাশ, 
১৪২৪/২০০৩), ২/১৩৭। 

১৬. প্রফেসর ভ. সাদ বিন তুকাঁ আল-খাছলান, ফিকৃহুল মুরআমালাত আল-মালিয়াহ আল- 
মু'আছিরাহ (রিয়াদ : দারণ্ছ ছুমায়ঈ, ২য় সংস্করণ, ১৪৩৩ হি/২০১২ খি.), পৃঃ ৯। 

১৭. এ, পুঃ ৯। 

১৮. নববী, আল-মাজমু শারহুল মুহাষ্যাব ১/২৫। 


www.ahlehadeethbd.org 


Contents 
12 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ১২ 


এজন্য এ বিষয়ে ব্যবসায়ীদেরকে সচেতন করার লক্ষ্যেই গ্রন্থটি প্রণীত 
হয়েছে। যদি পাঠক এর মাধ্যমে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল 
প্রদান সম্পর্কে ইসলামের বিধি-বিধান অবগত হতে পারে এবং এর ভয়াবহ 
পরিণাম জেনে তা থেকে নিবৃত্ত থাকতে পারে, তবেই লেখকের শ্রম সার্থক 
হবে । আল্লাহ আমাদের সহায় হৌন! আমীন!! 


-বিনীত লেখক 


নওদাপাড়া, রাজশাহী 
১৮ই ফেব্রুয়ারী ২০২০ খিঃ 


www.ahlehadeethbd.org 


Contents 


পুঁজির বর্ধিত অংশকে বলা হয় মুনাফা বা লাভ। আর পুঁজির ক্ষয়প্রাপ্ত 
অংশকে বলা হয় লোকসান । অর্থাৎ পুঁজি বা মূলধন যদি এর মোট 
পরিমাণের চেয়ে বেশী হয় তাহলে এর বর্ধিত অংশকে বলা হয় মুনাফা । 
অন্যদিকে পুঁজি যদি এর মোট পরিমাণের চেয়ে কমে যায় তাহলে এর 
ত্রাসপ্রাপ্ত অংশকে বলা হয় লোকসান । 

ব্যবসায় লাভ বা লোকসান আসে বিনিয়োগ বা [11559011517 থেকে; আর 
বিনিয়োগ করতে হয় “বায়” বা ক্রয়-বিক্রয়ের মাধ্যমে ৷ বিনিয়োগ মানে 
হচ্ছে লাভ করার উদ্দেশ্যে কোন পণ্যসামগ্রী বা সেবা ক্রয় বা উৎপাদন 
করা, যাতে লোকসানের ঝুঁকিও অবশ্যই বহন করতে হয়। অর্থাৎ 
বিনিয়োগের উদ্দেশ্য লাভ করা হলেও সকল বিনিয়োগে সব সময়ই লাভ হয় 
না বা সকল বিনিয়োগ লাভ দিতে পারে না। যে দামে পণ্য বা সেবা ক্রয় বা 
উৎপাদন করা হয়েছে, তার চেয়ে বেশী দামে তা বিক্রয় করতে পারলেই 
কেবল লাভ হয়। 

কোন কারণে পণ্যসামঘী বা সেবার বাজার পড়ে গেলে বিনিয়োগকারীকে 
অবশ্যই লোকসান গুণতে হয়। অপরদিকে যদি বাজারদর উঠে যায় তবে 
সে আশার চেয়েও বেশী লাভবান হয়ে থাকে । সুতরাং লাভ-লোকসানের 
বিষয়টি আসলে বাজারের উপরই নির্ভরশীল বললে অত্যুক্তি হয় না।১৯ 
এজন্যই বলা হয়, 9) ৭5 + = ১৯এ। বাজার ব্যবসায়িক 
লেনদেনের হৃদস্পন্দন’ ।২০ 

মুনাফার সংজ্ঞা : 

মুনাফা শব্দের আরবী প্রতিশব্দ হচ্ছে ০) । যেমন বলা হয়, (9 ৮৮ ০7 





১৯. অধ্যাপক মুহাম্মদ শরীফ হুসাইন, সুদ, ক্রয়-বিক্রয়, মুনাফা, ভাড়া : সম্যক ধারণা" 
ইসলামী ব্যাংকিং-এ শরীয়াহ পরিপালন প্রয়োগ পদ্ধতি, সম্পাদনায় : মুহাম্মদ মাহফুজুর 
রহমান ও বিএম হাবিবুর রহমান (ঢাকা : কামিয়াব প্রকাশন লিমিটেড, ওয় মুদ্রণ, এপ্রিল 
২০১৫), পূঃ ৬২-৬৩। 

২০. উদ্ভুলুল ইকতিছাদ আল-ইসলামী, পৃ: ২৬১। 


www.ahlehadeethbd.org 


Contents 

14 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ১৪ 
লাভজনক হয়েছে’ ।২ কুরআন মাজীদ ও হাদীছে এ অর্থে শব্দটির প্রয়োগ 
লক্ষ্য করা যায়। যেমন আল্লাহ রব্বুল আলামীন বলেন, 4৮ 49৮ 
০% 195 ৮7 ‘কিন্তু তাদের এ ব্যবসা লাভজনক হয়নি এবং তারা 
সুপথ প্রাপ্ত হয়নি’ (বাকারাহ ২/১৬) । 

রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ১ 1,8 2 এ 68 bs ৮০৮৪9 
রি 400 91575 245 55 2 2 Er LUNES 4 ০ 
“যখন তোমরা দেখবে, কেউ মসজিদে বিক্রয় বা ক্রয় করছে, তখন বলবে, 
আল্লাহ তোমার ব্যবসাকে লাভজনক না করুন! আর যখন দেখবে, কেউ 


মসজিদে কোন হারানো বস্তুর বিজ্ঞপ্তি প্রচার করছে, তখন বলবে, আল্লাহ 
তোমাকে তা ফেরত না দিন” ২২ 


আর মুনাফার ইংরেজী প্রতিশব্দ 7109 মুনাফার সংজ্ঞা প্রদান করতে 
গিয়ে ড. মাহমুদ আব্দুর রহমান আব্দুল মুনঈম বলেন, eh ৪ ০৩৭০০ 
০17509 “ক্র ক্রয়-বিক্রয়ের মাধ্যমে সম্পদ বা মূলধন বৃদ্ধি হওয়া’ ৷ 

এতিহাসিক ও সমাজবিজ্ঞানী ইবনে খালদূন বলেন, £0; 5)৮ ৯৯ ০ 
)১৩]। ৩৪১৪ ১৬৪ ১ ০০৮০৩ শপ] পর এ sy S| 


৮ ১ ভে ভে সস্তায় পণ্য ক্রয় করে বেশী দামে বিক্রি করে 


মূলধনের প্রবৃদ্ধি ঘটানোর মাধ্যমে উপার্জনের প্রচেষ্টা চালানো হ'ল ব্যবসা । 
...আর ব্যবসার মাধ্যমে অর্জিত এ বাড়তি পরিমাণটাকেই বলা হয় 
মুনাফা’ ৷ 





২১. আল-মাওসূ'আতুল ফিকৃহিয়্যাহ (কুয়েত: ওযারাতুল আওকাফ ওয়াশ শুউন আল- 
য়্যাহ, ২য় সংস্করণ ১৪১২হি/১৯৯২ বি) ২২/৮৩; আল-মু 'জাম্ল ওয়াসীত 
(নয়াদিলী : দার লিইশা 'আতে ইসলামিয়াহ, তাবি), পৃঃ ৩২২ । 
২২. তিরমিযী হা/১৩২১; হাকেম ২/৬৫; মিশকাত হা/৭৩৩; হাদীছ ছহীহ । 
২৩. ড. মাহমুদ আব্দুর রহমান আব্দুল মুনঈম, মু‘্জামুল মুছতালাহাত ওয়াল আলফায আল- 
ফিকৃহিয়্যাহ (কায়রো: দারুল ফাষীলাহ, ১৯৯৯), ২/১২০ । 
২৪. মুকাদ্দামা ইবনে খালদূন (কায়রো: দার ইবনিল জাওযী, ১৪৩১/২০১০), পৃ: ৩২৮ ॥ 


www.ahlehadeethbd.org 


Contents 


১৫ ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল 15 
ভাজজা দাতা নাতি মা সজা বদন বৰত গিয়ে বরন; | 


sit ৩৮ ১১ ৩ JS ও এ ১5 EUS 4৮০ 5১৪০ 
ক্রয়-বিক্রয়ের মাধ্যমে অর্জিত বাড়তি সম্পদকে মুনাফা বলা হয়। ... পরে 
তা পরোক্ষ অর্থে কর্মের ফল হিসাবে যা কিছু ফিরে আসে তাকে 
বোঝায়’ ।২৫ 

সূদ ও মুনাফার মধ্যে পার্থক্য : 

অনেকে সূদ ও মুনাফাকে একই মনে করেন। এমনকি ‘সূদ তো মুনাফার 
মতই’ বলতেও দ্বিধা করেন না। অথচ এ দু'য়ের মধ্যে পার্থক্য রয়েছে, যা 
নিম্নরূপ : 

(ক) সুদ হ'ল একই জাতীয় জিনিসের বিনিময়ে অতিরিক্ত গ্রহণ করা, যা 
হারাম (বাকারাহ ২/২৭৫; মুসলিম হা/১৫৮৮)। আর মুনাফা হ'ল হালাল 
ব্যবসার মাধ্যমে উপার্জিত লভ্যাংশ । 

(খ) সুদ হ'ল খণের শর্ত অনুযায়ী খণগ্রহীতা কর্তৃক খণদাতাকে মূল অর্থের 
সাথে প্রদেয় অতিরিক্ত অর্থ । ইবনু আব্বাস (রাঃ) বলেন, ৮ ৮ ১৮/৪০$ 
4) % ৮4৪ প্রত্যেক খণ যা লাভ নিয়ে আসে, সেটিই সুদ" ।১* পক্ষান্তরে 
মুনাফা হ'ল উৎপাদনের মূল্য ও উৎপাদন খরচের পার্থক্য। 

(গ) সূদ পূর্ব নির্ধারিত। অপরপক্ষে মুনাফা অর্জিত হয় পরে। 

(ঘ) সুদে কোন ঝুঁকি বা অনিশ্চয়তা নেই। অপরপক্ষে কোন উদ্যোগে বা 


কারবারে মুনাফা না হয়ে লোকসানও হ'তে পারে। এক্ষেত্রে মূলধন 
সরবরাহকারী এবং উদ্যোক্তা উভয়ের ক্ষেত্রেই ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান । 


(ও) সুদ কখনই খণাত্রক হ'তে পারে না। বড় জোর খুবই কম বা 


তাত্তিকভাবে শূন্য হ'তে পারে। মুনাফা ধনাত্মক, শুন্য এমনকি খণাত্মক 
(অর্থাৎ লোকসান) হ'তে পারে । 





২৫. রাগিব ইস্পাহানী, আল-মুফরাদাতু ফী গারীবিল কুরআন (বৈরত: দারুল মারিফাহ, ১৪২০ 
হিঃ), পৃ: ১৯১। 
২৬. ইরওয়া হা/১৩৯৭-এর আলোচনা দ্রঃ । 


www.ahlehadeethbd.org 


Contents 
16 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ১৬ 
চে) সুদের ক্ষেত্রে খণদাতা সময় ও শ্রম বিনিয়োগ করে না। পক্ষান্তরে 
মুনাফা উদ্যোক্তা ও পুঁজির যোগানদাতার সময় ও শ্রম বিনিয়োগের ফল ।** 


মোদ্দাকথা হালাল ব্যবসার মাধ্যমে উপার্জিত লভ্যাংশকে বলা হয় মুনাফা । 
আর মিথ্যা, ধোকা ও অবৈধ উপায়ে লাভ করার নেশায় যে মত্ত থাকে তাকে 
বলা হয় মুনাফাখোর (7১1910656)। 


মহান আল্লাহ বলেন, (%। £27 ২: ঞ। 79 “আল্লাহ ব্যবসাকে হালাল 
করেছেন ও সুদকে হারাম করেছেন’ বোকারাহ ২/২৭৫)। 

ব্যবসার লক্ষ্য হ'ল সম্পদের প্রবৃদ্ধি ঘটানো বা মুনাফা লাভ করা । ব্যবসার 
মাধ্যমে মূলধনের মুনাফা লাভ ইসলামে সম্পূর্ণরূপে জায়েয । মহান আল্লাহ 


বলেন, “হে বিশ্বাসীগণ! তোমরা একে অপরের মাল অন্যায়ভাবে ভক্ষণ 
করো না, তোমাদের পারস্পরিক সম্মতিতে ব্যবসা ব্যতীত...’ (নিসা ৪/২৯)। 


অত্র আয়াতের ব্যাখ্যায় হাফেয ইবনু কাছীর (রহঃ) বলেন, 19৮. ০ 3 
৩১ এ 20 ২৮552 এ ০৩১ ০01৮৭ leds ও ২০ lel 
INI এক 3 1293 ৮১৪৪৩ SAS SU ৩৪ ০৪০ ৩৮ 
‘ধন-সম্পদ উপার্জনে তোমরা অবৈধ পন্থা সমূহ অবলম্বন করো না। তবে 
ক্রেতা ও বিক্রেতার সম্মতিতে বৈধ ব্যবসা করো এবং এর মাধ্যমে সম্পদ 
অর্জন করো'।৯৮ 

মানুষ ব্যবসার মাধ্যমে হালাল উপায়ে যে মুনাফা বা লাভ অর্জন করে, 
কুরআন মাজীদে তাকে ‘আল্লাহ্‌র অনুগ্রহ’ (৷ | ১) বলা হয়েছে। মহান 
আল্লাহ বলেন, এ :০১ 21759? ১০১৪ 091958350০0 ০০০৪ Ee 
৩১ 24:50 ঞ। 1১53 ‘অতঃপর ছালাত শেষ হ'লে তোমরা 





২৭. প্রফেসর শাহ মুহাম্মাদ হাবীবুর রহমান, সুদ (রাজশাহী : হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ, ২য় 
সংস্করণ, ২০১০১, পৃঃ ১০-১১ । 

২৮. হাফেয ইবনু কাছীর, তাফসীরুল কুরআনিল আযীম (কায়রো : দারুল হাদীছ, 
১৪২২হি/২০০২৭ি৪), ২/২৯৭ । 


www.ahlehadeethbd.org 


Contents 


১৭ ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল 17 
যমীনে ছড়িয়ে পড় এবং আল্লাহ্র অনুগ্রহ তালাশ কর। আর তোমরা 
আল্লাহকে অধিকহারে স্মরণ কর যাতে তোমরা সফলকাম হ'তে পার' 
(জয় 'আহ ৬২/১০)। অন্যত্র তিনি বলেন, ১৯ ০৮70 ৪ ৩৯৮০ ৩১৮৮? 
এ৷ "=; ১৮ “কেউ আল্লাহ্‌র অনুগ্রহ সন্ধানে দেশ-বিদেশ ভ্রমণে বের হবে' 
(মুধ্যান্মিল ৭৩/২০)। তিনি আরো বলেন, 22156142৮72 ৯ 93 
LEY 45 8402 DD ৩০ ELA 21৯৯০ 4০৮০০ 
34৫ টি 90, এ: ১৮ ‘তিনিই সমুদ্রকে তোমাদের অনুগত করে 
দিয়েছেন, যাতে তোমরা সেখান থেকে তাযা মাছ ভক্ষণ করতে পার এবং 
সেখান থেকে তোমাদের পরিধেয় রত্বালংকার আহরণ করতে পার । তুমি 
তার বুক চিরে নৌযান চলতে দেখ যাতে তোমরা সেখান থেকে তার অনুগ্রহ 
সন্ধান করতে পার এবং যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর’ (নাহল 
১৬/১৪)। 

পুঁজিবাদী অর্থব্যবস্থায় হালাল-হারাম বাছ-বিচার না করে যেকোন উপায়ে 
মুনাফা অর্জনের অবাধ সুযোগ রয়েছে। কিন্ত ইসলামী অর্থনীতিতে অবৈধ 
ব্যবসার মাধ্যমে উপার্জিত মুনাফা অবৈধ বা হারাম । কারণ তা শোষণের 
হাতিয়ার । 

ইসলামী শরী“আতে মুনাফা বা লাভের কোন পরিমাণ নির্ধারিত নেই । বরং 
তা সাধারণ বাজারদরের উপর নির্ভরশীল । মূলতঃ ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে 


2 


লক্ষ্যণীয় হল- ১. তাতে যুলুম না থাকা ৷ রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, |) হর 
£ 420 £:০049 2 ১% ০ “তোমরা যুলুম থেকে বেঁচে থাক। 
কেননা যুলুম ক্বিয়ামতের দিন ঘন অন্ধকার হয়ে দেখা দিবে" ৯৯ ২. ক্রেতা- 
বিক্রেতা উভয়ের সম্মতি (নিসা ৪/২৯)। রাসূলুল্লাহ (ছাঃ) তাইতো 
বলেছেন, ০৮৮4০ (4 ক্রয়-বিক্রয় কেবল পারস্পরিক সম্মতিতে 
অনুষ্ঠিত হয়’ ।৩১ 


২৯. মুসলিম হা/২৫৭৮; মিশকাত হা/১৮৬৫। 
৩০. মাসিক আত-তাহরীক, সেপ্টেম্বর'১৪, প্রশ্নোভর ৩৭/৪৩৭, পৃঃ ৪২। 
৩১. ইবনু মাজাহ হা/২১৮৫ ইবনু হিব্বান হ/৪৯৬৭; ইরওয়াউল গালীল হ/১২৮৩, হাদীছ ছহীহ । 





www.ahlehadeethbd.org 


Contents 
18 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ১৮ 
উরওয়া বিন আবিল জা‘দ আল-বারেকী (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, 


sl 5৮2 Gf 091৩৯ ৪০০১ Ll টি ৮ ০5০৮৮ 
০৪৬ Se CIAL কি ES লি ০৫. 0 0 ৫925৬ লে 


পাপ পা CURA OB পা] পা 


2 bl Is kf 1 CA Ju sl ৪551 St 29. 
১5৩১ 1) 4 রা কি ৮54 ce) ub ২০০৪ 25০2 
Hh 0 ৬১০০ CE 0 Ef 09 ও 5১:১3 

sn io BY 


নবী করীম (ছাঃ)-এর নিকট পশুর একটি চালানের সংবাদ আসল । তিনি 
আমাকে একটি দীনার দিয়ে বললেন, উরওয়া! তুমি চালানটির নিকট যাও 
এবং আমাদের জন্য একটি বকরী ক্রয় করে নিয়ে আস। তখন আমি 
চালানটির কাছে গেলাম এবং চালানের মালিকের সাথে দরদাম করে এক 
দীনার দিয়ে দুইটি বকরী ক্রয় করলাম । বকরী দু'টি নিয়ে আসার পথে এক 
লোকের সাথে আমার সাক্ষাৎ হ'ল । লোকটি বকরী ক্রয় করার জন্য আমার 
সাথে দরদাম করল । তখন আমি তার নিকট এক দীনারের বিনিময়ে একটি 
বকরী বিক্রয় করলাম এবং একটি বকরী ও এক দীনার নিয়ে চলে এলাম । 
এসে বললাম, হে আল্লাহ্‌র রাসূল (ছাঃ)! এই হচ্ছে আপনার দীনার এবং 
এই হচ্ছে আপনার বকরী । তখন রাসূল (ছাঃ) বললেন, এটা তুমি কিভাবে 
করলে? উরওয়া (রাঃ) বলেন, আমি তখন তাকে ঘটনাটি বললাম । তখন 
রাসুলুল্লাহ (ছাঃ) বললেন, হে আল্লাহ! আপনি তার হাতের লেন-দেনে 
বরকত দিন? ।২২ 


উক্ত হাদীছ থেকে বুঝা যাচ্ছে যে, বৈধভাবে শতভাগ লাভ করলেও তাতে 
কোন সমস্যা নেই। 


সউদী আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের এক ফৎওয়ায় বলা হয়েছে, ০ 
Ay 5০5 lly Al ০১৮ শত ও ০১১৭ dl ও 00০9 





৩২. বুখারী হা/৩৬৪২; আবৃদাউদ হা/৩৩৮৪ঃ তিরমিযী হা/১২৫৮ আহমাদ হা/১৯৩৬২। 


www.ahlehadeethbd.org 


Contents 
১৯ ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল 19 
xs Be উকি ৩5 015 Gf AG lal) cis ৩৪ 
৬৪ 0 lA 2 শ্রেগা ও Sd alo it Lop je উঠি Sls 
৯ _০ 5১>১। ৩১৪. “ব্যবসায়ে লাভ বা মুনাফা নির্ধারিত নেই । বরং 
সরবরাহ ও চাহিদার অবস্থা অনুপাতে মুনাফা কম বা বেশী হতে পারে। 
কিন্তু মুসলিম ব্যক্তি ব্যবসায়ী হৌক বা অন্য কেউ হোক তার জন্য উত্তম 
হল, ক্রয়-বিক্রয়ে সরল ও উদার হওয়া এবং ক্রেতার সরলতার সুযোগ 


নিয়ে তাকে ক্রয়-বিক্রয়ে ধোকা না দেয়া । বরং সে মুসলিম ভ্রাতৃত্বের 
অধিকার সমূহের প্রতি খেয়াল রাখবে’ ।** 


সউদী আরবের সাবেক গ্র্যাণ্ড মুফতী শায়খ আব্দুল আযীয বিন আব্দুল্লাহ্‌ 
বিন বায (রহঃ) এক ফৎওয়ায় বলেন, 
ML ৬ এ! 19303 SS ০90 GH ০ ১৪৭ ০০091) ০৭৪ 
এ 25 00 ০070] A of db 2০9৬ ১০৩ 0৮৬০৮ ও 20 এ 5১3৯5? 
0৩৭০ ৩৫ 55 0৮৬০০ ১১৯ ৮৭] ods ০১৪ ০০৩ 7 ৩ 
০৩ nl ১৬ 5১৬০ leis Of ৯009 dia ০০ কা Loi 
১১ ০১৯১ 7 Sh ৩৪৬5 ০১৪৯৪ 0৬০৭ এ! Al ৯৪ 
od ০ ১1014 ৪ এ ০১০৩ 
‘লাভ বা মুনাফার কোন পরিমাণ নির্ধারিত নেই। বরং বেশী ও কম লাভ 
করা জায়েয। তবে বাজারে পণ্য যদি নির্ধারিত ও নির্দিষ্ট মূল্যে মওজুদ 
থাকে তাহলে বিক্রেতার জন্য মানুষকে ধোকা দেয়া ঠিক নয়। বরং তার 
কর্তব্য হল মানুষকে জানিয়ে দেয়া যে, এই দ্রব্যটি এত মূল্যে (বাজারে) 
মওজুদ আছে। কিন্তু আমি এই মুল্যে আমার এই পণ্যটি বিক্রি করব না। 
এক্ষণে ক্রেতা যদি বেশী মূল্যে তা ক্রয় করতে পসন্দ করে তাতে কোন 


দোষ নেই। তবে বিক্রেতা বাজার দাম সম্পর্কে মানুষকে অবগত করবে । 
আর মূল্য যদি নির্ধারিত না থাকে তাহলে সে যেকোন মুল্যে বিক্রি করতে 





৩৩. ফাতাওয়া লাজনা দায়েমা ১৩/৯১, ফতওয়া নং ৬১৬১ । 


www.ahlehadeethbd.org 


Contents 

20 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ২০ 
পারে’ ।* 
ইসলাম সুদের মাধ্যমে মুনাফা লাভের পন্থাকে হারাম ঘোষণা করেছে। তার 
পরিমাণ কম বা বেশী যাই হোক। মহান আল্লাহ বলেন, 15 434 (৫ 
০ 22 3120 2 গে 51959 1% ‘হে ঈমানদারগণ! 
আল্লাহকে ভয় কর এবং সূদের পাওনা যা বাকী রয়েছে, তা ছেড়ে দাও, 
যদি তোমরা সত্যিকারের মুমিন হয়ে থাক' (বাকারাহ ২/২৭৮)। আব্দুল্লাহ বিন 

মাসউদ (রাঃ) বলেন, AEE 9৮ ০ 23 “সুদের 
দ্বারা সম্পদ যতই বৃদ্ধি পাক না কেন তার শেষ পরিণতি হ'ল নিঃস্বতা’ ৷ ib 
সারকথা হল ইসলামী অর্থনীতিতে বৈধ ও সুবিচারপূর্ণ মুনাফা হচ্ছে- 


১. যা সাধারণ সুস্থ-শান্ত অবস্থায় চাহিদা ও সরবরাহের নিয়মাধীন উন্মুক্ত 
স্বাধীন বাজারে লেনদেনের দরুন অর্জিত হয়। 


২. উৎপাদন ব্যবস্থা ও পণ্য বিক্রয়ের কাজে নিযুক্ত শ্রমজীবিদের প্রাপ্য 

যথাযথভাবে আদায় করার পর ব্যবসায়ীদের নিকট যতটা উদ্বৃত্ত থাকবে । 
৩. ব্যবহারকারীদের ক্রয়ক্ষমতা থেকে আনুপাতিক মূল্যে যা অর্জিত হবে ।১* 
মুনাফাখোরী প্রতিরোধে ইসলামে গৃহীত পদক্ষেপ সমূহ : 


ইসলাম মুনাফাখোরীকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে এবং তা প্রতিরোধের 
জন্য কয়েক ধরনের কারবারকে নিষিদ্ধ ঘোষণা করেছে । যথা- 


১. পণ্যমূল্য জানে না এমন ক্রেতার নিকট থেকে বেশী মূল্য আদায় করা 
ইসলামে নিষিদ্ধ এবং এটা এক ধরনের ধোঁকার শামিল । ইমাম ইবনু 
তায়মিয়াহ (রহঃ) এ প্রসঙ্গে বলেন, 





L AED EE 52. 4 ৪7 ৪. 0৫ 397 ০ 5885 ff 22. ০185 ৫৫ 
৩ ৪ ৩৪ শপ hall Gris OB পি এ কত ৩ ৩১ 
৫442৫ ০৩ কু EL Act 8৮৮84 Cll রি ৫4 ৪:58 5. 2 
১৪ শে] Ed Of ১5৯05 4৮03 Bl lb pA ৬ ll ৪৬৮ 





৩৪. https://binbaz.org.sa/old/28754 

৩৫. আহমাদ হা/৩৭৫৪; মিশকাত হা/২৮২৭, সনদ ছহীহ । 

৩৬. মাওলানা মুহাম্মাদ আব্দুর রহীম, ইসলামী অর্থনীতি বাস্তবায়ন (ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন 
বাংলাদেশ, ১৯৮০১, পৃঃ ১৪ । 


www.ahlehadeethbd.org 


Contents 

২১ ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল 21 
fh 5 of SCT of 20 Lal 2 তেও Bp al এ হন 
225 5 Gt EL চর জর 5 

৬৬১৮৬ 
“কোন বিক্রেতা সম্পর্কে যদি জানা যায় যে, সে ক্রেতাদেরকে ধোকা দেয় 
তাহ'লে সে শাস্তির হকদার হবে। এমনকি আল্লাহ ও তদীয় রাসূল (ছাঃ)- 
এর আনুগত্য অবলম্বন না করা পর্যন্ত তাকে মুসলমানদের বাজারে বসা 
থেকে নিষেধ করা হবে। অন্যদিকে প্রতারিত ব্যক্তি বিক্রয় ভঙ্গ করে পণ্য 
ফিরিয়ে দিয়ে মূল্য গ্রহণ করতে পারে। আর যদি এই অত্যাচারী প্রতারক 
তওবা করে এবং অত্যাচারিতদের কাছে তাদের পাওনা ফিরিয়ে দেয়া সম্ভব 
না হয়, তাহলে সে ক্রেতার সাথে কৃত প্রতারণা ও যুলুমের পরিমাণ মাফিক 
ছাদাকা করবে। যাতে এর দ্বারা আল্লাহ্‌র যিম্মা (পাকড়াও) থেকে সে 
রেহাই পায়” ।৭ 


২. অনেক সময় ব্যবসায়ীরা বেশী মুনাফা অর্জনের জন্য নিজের পণ্যের 
প্রশংসা করে মিথ্যা কসম করে । এতে হয়ত সাময়িক লাভ হয়, কিন্তু এরূপ 


ধোঁকাপূর্ণ ব্যবসায়ে বরকত থাকে না। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, =: 5 
£ $70: ৪৮১১ 5440 5820. ‘কসম দ্বারা পণ্যের কাটতি বাড়ে তবে তা 
বরকত নির্মূল করে দেয়” ১” 

অন্য বর্ণনায় এসেছে, শে ০ 244 5৪৪ 8০৭ ‘কসম দ্বারা 
মালের কাটতি বাড়ে তবে তা মুনাফা নির্মূল করে দেয়” ।২৯ 

ব্যবসায়ে পণ্যের কাটতি বাড়ানোর জন্য রাসূলুল্লাহ (ছাঃ) কসম করাকে 
নিষেধ করেছেন স্পষ্ট ভাষায়। এ সম্পর্কে তিনি বলেন, ৪৮7. 4 
ন 32429 3 ৬ ৯৮ ব্যবসায়ে অধিক কসম খাওয়া হতে 





৩৭. ইবনু তায়মিয়াহ, মাজমুউল ফাতাওয়া (সউদী আরব: আর-রিআসাহ আল-আম্মাহ 
লিশুউনিল হারামাইন আশ-শরীফাইন, তাবি), ২৯/৩৬০-৩৬১। 

৩৮. বুখারী হ/২০৮৭; আবৃদাউদ হ/৩৩৩৫। 

৩৯. মুসলিম হা/১৬০৬। 


www.ahlehadeethbd.org 


Contents 

22 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ২২ 
বিরত থাক । এর দ্বারা মাল বেশী বিক্রি হলেও বরকত দূর হয়ে যায়’ ৷? 
ব্যবসা-বাণিজ্যে অত্যধিক কসম করা নিষিদ্ধ হওয়ার কারণ সম্পর্কে শাহ 
অলিউল্লাহ মুহাদ্দিছ দেহলভী (রহঃ) তার জগদ্বিখ্যাত গ্রন্থ ‘হুজ্জাতুল্লাহিল 
বালিগাহ’তে বলেন, 
4555 3 0০ ৮০৬] ৮৮০ এও OM al 3 A US ০০৩ 
৩১ ll iin ০১৬৫ 28475 El op Bl bss 0193) ৩৮ 
১০ 4590 ৮ ON HS Lint SFA ০৩ se BUSY om 

-4ale ০৪১ hh all ০১৬৩ 5 জর SIU ৪৬১ = 5 
‘দু’টি কারণে ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে অত্যধিক কসম করা অপছন্দনীয় ৷ ১. 
এটা ক্রেতাদের ধোকা দেওয়ার শীমিল। ২. তা হৃদয় থেকে আল্লাহ্র 
নামের মর্যাদা দূরীভূত হওয়ার কারণ। আর মিথ্যা কসম পণ্যের কাটতি 
বৃদ্ধি করে। কেননা তখন কাটতি বাড়ার ভিত্তি হয় ক্রেতাকে ধোকা দেওয়া 
এবং তা মিথ্যা কসম) বরকত নির্মূল করে। কেননা তার (বিক্রেতার) জন্য 
ফেরেশতামগ্লীর দো'আ বরকতের ভিত্তি। আর পাপের কারণে সেই 
বরকত দূরীভূত হয়ে যায়। এমনকি ফেরেশতাগণ তার উপর বদদো“আ 
করে’ ৯১ 
৩. নাজাশ : নাজাশ শব্দের মূল অর্থ হচ্ছে- ০1%1 1 £44 অর্থাৎ কোন 
জিনিসের অতিরিক্ত প্রশংসা করা ।* এর পারিভাষিক সংজ্ঞা প্রদান করতে 
গিয়ে ইবনু হাযম আন্দালুসী (রহঃ) বলেন, ১৮-১! ০১০ ৮ ১৩০ 0 ৯১ 
4১59 298 ০৮৪ ০৯৪ ON sl All ১৪০ Y ১৯৪ cell ও 5১59) 
“বিক্রেতা কর্তৃক জিনিস বিক্রি করার জন্য কাউকে নিযুক্ত করা যাতে সে 
বেশী দাম বলে ৷ বস্তুতঃ সে তা ক্রয় করার জন্য নয়; বরং অন্যকে প্রতারিত 





৪০. মুসলিম হা/১৬০৭; ইবনু মাজাহ হা/২২০৯। 

8১. শাহ অলিউল্লাহ দেহলভী, হজ্জাতুল্লাহিল বালিগাহ (বেরত: দারুল কুতুব আল-ইলমিইয়াহ), 
২/২০৩। 

৪২. মু'জামুল মুছতালাহাত ওয়াল আলফায আল-ফিকৃহিয়্যাহ, ৩/৪০০ । 


www.ahlehadeethbd.org 


Contents 
২৩ ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল 23 


করার জন্য এরূপ দাম বলে । যাতে ক্রেতা তার দাম শ্রবণ করে আরো 
বেশী দাম বলে’ ।৯৩ 


বদায়াতুল মুজতাহিদ’ গ্রন্থে বলা হয়েছে, 4১ ০ ও ৮ ৬৯ এ ৯ 
০ ৮৯৪১ SU cis ৩৬০৪ ৫০ U5 সপ ও নাজাশ হ'ল 


কেউ পণ্যের বেশী দাম বলবে অথচ তা কেনার ইচ্ছা তার নেই। এর দ্বারা 
সে বিক্রেতার লাভ এবং ক্রেতার ক্ষতি সাধন করতে চায়” 88 


ফকীহগণ উল্লেখ করেছেন নাজাশের মধ্যে এটিও অন্তর্ভুক্ত যে, বিক্রেতা 
বলবে, আমি এই জিনিসটি এত দামে ক্রয় করেছি। অথচ সে মিথ্যাবাদী । 
ক্রেতা যাতে ধোকায় পড়ে বেশী দামে ক্রয় করে সেজন্য সে মিথ্যা দামের 
কথা বলে। অথবা বিক্রেতা বলবে, এই পণ্যের জন্য আমাকে এত দাম 
দেয়া হয়েছে। অথবা বলবে, এই পণ্যের এত মূল্য হাকা হয়েছে। অথচ সে 
মিথ্যাবাদী । তার উদ্দেশ্য হ'ল ক্রেতাদেরকে ধোকা দেয়া । যাতে তার এই 
কল্পিত মিথ্যা দামের চেয়ে তারা বেশী দাম বলে। এটিও নাজাশ ৷ যা থেকে 
আল্লাহ্র রাসূল (ছাঃ) নিষেধ করেছেন।*৫ এটি মুসলমানদের সাথে 
প্রতারণা করা এবং মিথ্যা বলে তাদের ধোকা দেয়া । 

তাছাড়া ব্যবসায়ীরা বা দোকানদাররা যদি এ মর্মে এক্যমত পোষণ করে 
যে, কোন পণ্য আমদানী হলে কেউ কারো চেয়ে বেশী দাম বলবে না। 
যাতে আমদানীকারক সস্তা মূল্যে তাদের নিকট সেই পণ্যটি বিক্রি করতে 
বাধ্য হয়। আর সবাই এর সুবিধাভোগী হয়। শায়খ ছালেহ ফাওযান বলেন, 
০0৮0০ ০৮ এ] J ০55 ০৯৯৮৪ ০০1১১৪0০৯14 ‘এটি হারাম, 
নাজাশের অন্তর্ভুক্ত এবং অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করার 
নামান্তর” ।৯৬ 





৪৩. ইবনু হাযম, আল-মুহাল্লা বিল-আছার (বেরত: দারুল কুতুব আল-ইলমিয়যাহ, তাবি), 
৭/৩৭২। 

8৪. ইবনু রুশদ আল-কুরতৃবী, বিদায়াতুল মুজতাহিদ ওয়া নিহায়াতুল মুকতাছিদ (বৈরূত: 
দারুল কুতুব আল-ইলমিয়্যাহ, ১৪০৮হি/১৯৮৮৪), ২/১৬৭ । 

৪৫. বুখারী হা/২৭২৭, ৬৯৬৩। 

৪৬. ড. ছালেহ বিন ফাওযান, আল-বুয়ু আল-মানহী আনহা ফিল ইসলাম (রিয়াদ : 
মাকতাবাতুছ ছাফাদী, ১ম প্রকাশ, ১৪১১/১৯৯১), পৃঃ ২৪-২৫। 


www.ahlehadeethbd.org 


Contents 
24 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ২৪ 
ক্রেতাদেরকে ধোঁকা দিয়ে মুনাফা অর্জনের এ উপায়কে রাসূলুল্লাহ (ছাঃ) 
কঠোরভাবে নিষেধ করে বলেন, |: ২ “তোমরা দালালী করো না’ ।৪৭ 


ইবনু কুদামা (রহঃ) বলেন, এ > ০৪০৬১৪1৪৬৭১ ০১, “এ 
ধরনের বিক্রয় নিষিদ্ধ হওয়ার কারণ হ'ল, এটি ক্রেতার সাথে প্রতারণা করা 
ও তাকে ধোঁকা দেয়ার শামিল’ ।৯৮ আর রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, 244০ 
১ ৯ প্রতারক জাহান্নামী £৯ 
৪. তালাক্কী : আল্লামা তাহের পষ্টনী “তালাক্বী*র সংজ্ঞা প্রদান করতে গিয়ে 
বলেন, 
এ ৬ ILS 5০৪ এল এ এ১ক৪ ও Sy Spall his ও ১ 
cod ৩৮ By তা pb এ এক এ উড 
গ্রামের লোক শহরে প্রবেশের পূর্বেই শহুরে তার সাথে সাক্ষাৎ করে তার 
সাথে আনীত পণ্যের বাজার মন্দার মিথ্যা সংবাদ প্রদান করবে অল্পমূল্যে 
তা ক্রয় করার জন্য । এটাই হচ্ছে তালাক্কী” ৷ 
ড. ওয়াহবা আয-যুহায়লী বলেন, 4) | 4A ৯1০০০ ১9১৬০ ১৯ 
All 0৯৩. ০৪ oS শে তে পতি তক ০০ 0491 LEN “কোন 
শহুরে গ্রাম থেকে পণ্য নিয়ে শহরের দিকে আগত লোকদের সাথে সাক্ষাৎ 


করে তাদের পণ্য কিনে নিয়ে পরে তার ইচ্ছামত দামে শহর-নগরবাসীদের 
কাছে বিক্রি করাকে তালাব্ী বলে” ।৫১ 


মুনাফাখোরীর পথকে রুদ্ধ করার জন্য রাসূলুল্লাহ (ছাঃ) বাজারে মাল আসার 
পূর্বেই বাইরে বাইরে এভাবে ক্রয় করতে নিষেধ করেছেন। তিনি বলেন, 





৪৭. বুখারী হা/২১৪০; মুসলিম হা/১৪১৩; আবৃদাউদ হা/৩৪৩৮; নাসাঈ হা/৩২৩৯। 

৪৮. আল-মুগনী, ৬৩০৪-৫। 

৪৯. বুখারী হা/২১৪২-এর পূর্বে । 

৫০. আব্দুর রহমান মুবারকপুরী, তুহফাতুল আহওয়াষী (বৈরত: দারুল কুতুব আল-ইলমিয়্যাহ, 
১৪১০হি/১৯৯০ থিঃ), 8৪/৩৪৫ । 

৫১. ভ. ওয়াহবা আয-যুহায়লী, আল-ফিকৃহুল ইসলামী ওয়া আদিল্লাতৃহ (দামেশক: দারুল 
ফিকর, ৩য় সংস্করণ ১৪০৯হি/১৯৮৯৪), ৪/২৩৯। 


www.ahlehadeethbd.org 


Contents 


ee ET OT ne 


5 PRONE LAY ‘বিক্রয়ের বস্তু বাজারে উপস্থিত 
করার পূর্বে অগ্রগামী হয়ে তা ক্রয়ের জন্য যেও না’ ৫২ 
উল্লেখিত ক্রয়-বিক্রয়ের ফলে মুল বাজারে পণ্যদ্রব্যের আমদানী ব্যাহত 
হয়। ফলে পণ্যের সঠিক মূল্যও নির্ধারিত হয় না। কেননা সঠিক মূল্য 
নির্ধারণ সম্ভব হয় বাজারে পণ্যের আমদানী ও তার চাহিদা অনুপাতে । কিন্তু 
উক্ত অবস্থায় বিক্রেতা বাজারের দর-দাম কিছুই জানতে পারে না। এজন্য 
নবী করীম (ছাঃ) বলেছেন, এ 9 Se SRG SE ০৯ লেজ উড এ 
ed 9 3১০ ১০ “যারা বাজারে বিক্রি করার জন্য পণ্যদ্বব্য নিয়ে 
আসছে, অগ্রগামী হয়ে তাদের সাথে সাক্ষাৎ করবে না। যদি কেউ তার 
সাথে সাক্ষাৎ করে এবং তার নিকট থেকে কোন বস্তু ক্রয় করে, তবে এ 
পণ্যের মালিক বাজারে আসার পর (উক্ত বিক্রয়কে ভঙ্গ করার) অবকাশ 
পাবে’ ।৫৩ 
শাহ অলিউল্লাহ দেহলভী (রহঃ) বলেন, 
১০৮৩ ০ SHUN ওঠ JF ৩1 SY SUL ১০০ Lbs lin 
1 IA ০4১১ ০০৯ Ll pal ০৩ Lal এও Ge SY হও 
6১ SL ৫০ 4৮13 ৬০০০৩ ০০১৭৩ ESN ৭, 0 ভে 
-120 ০ 
“এ ধরনের ক্রয়-বিক্রয়ে বিক্রেতার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। 
কেননা যদি সে বাজারে পৌছতে পারত, তাহলে বেশী মূল্যে বিক্রি করতে 
পারত ।... অনুরূপভাবে এটা সাধারণ লোকদেরও ক্ষতির কারণ। কেননা 
তাতে শহরের সকল অধিবাসীর হক রয়েছে। যে অধিক মুখাপেক্ষী তার 
কাছে পণ্য পৌছিয়ে দেয়া নাগরিক কল্যাণের দাবী । সুতরাং তালাক্বীর 


মাধ্যমে তাদের একজনের সকল মাল একচেটিয়াভাবে দখল করা এক 
ধরনের যুলুম” 1৫৪ 





৫২. বুখারী হা/২১৬৫ আবুদাউদ হা/৩৪৩৬। 
৫৩. মুসলিম হা/১৫১৯; দারেমী, ২/৭০৫, হা/২৫৬৬। 
৫৪. হুজ্জাতুল্লাহিল বালিগাহ ২/২০১। 


www.ahlehadeethbd.org 


Contents 
26 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ২৬ 
ইমাম বুখারী (রহঃ) বলেন, ৮৮ | 812০ ~~ ৩১1০৩ 9১ ‘এটা 
ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ধোঁকা দেয়ার নামান্তর । আর ধোঁকা দেয়া 
নাজায়েয’ ৷“ 
ইমাম তিরমিযী (রহঃ) বলেন, 2 45 ০ ০ ?১ এটা এক ধরনের 
প্রতারণা’ ।+* 
৫. ইসলামে মজুদদারীকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। যাতে 
মুনাফাখোরির কোন সুযোগ না থাকে। কারণ মুজদদারির উদ্দেশ্যই হচ্ছে 
অত্যধিক মুনাফা অর্জন। নবী করীম (ছাঃ) বলেছেন, ৮৬ 588 2 ৬ 
“যে পণ্য মজুদ করে, সে পাপী’ ।€? 
ইমাম নববী (রহঃ) বলেন, )- 531 6 ও ০:9৮ ৬২1১৩ 
“মজুদদারী নিষিদ্ধ হওয়ার ব্যাপারে এ হাদীছটি দ্ধযর্থহীন” ।৫৮ 


উল্লেখ্য যে, সাধারণভাবে পণ্য মজুদ করা দোষের নয়। রাসূলুল্লাহ ছোঃ) 
নিজের পরিবারের জন্য এক বছরের খাদ্য মজুদ রেখেছেন ।+৯ তবে বাজারে 
পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে মুনাফাখোরির উদ্দেশ্যে মজুদ করলে 
অবশ্যই তা অপরাধ হবে ।* 


৬. ঈনা ক্রয়-বিক্রয় : কোন ব্যক্তি কারো নিকট বাকীতে নির্দিষ্ট দামে কোন 
জিনিস বিক্রি করবে এবং সেটি তার নিকট হস্তান্তর করবে । অতঃপর মূল্য 
গ্রহণের পূর্বে বিক্রিত মুল্যের চেয়ে কম দামে নগদে বস্তুটি ক্রয় করে নিবে। 
অতঃপর নির্দিষ্ট মেয়াদান্তে ১ম ক্রেতার কাছ থেকে ১ম নির্ধারিত মূল্য গ্রহণ 
করবে । এ ধরনের ক্রয়-বিক্রয়কে “বায়য়ে ঈনা* বলা হয়। যেমন বিক্রেতা ১ 
বছরের জন্য কারো কাছে ১২০০০/- টাকায় একটি জিনিস বিক্রি করল । 





৫৫. বুখারী ক্রয়-বিক্রয় অধ্যায়, অনুচ্ছেদ-৭১, হা/২১৬২-এর পূর্বে । 

৫৬. তিরমিযী হা/১২২১। 

৫৭. মুসলিম হা/১৬০৫। 

৫৮. ইমাম নববী, আল-মিনহাজ শারহু ছহীহ মুসলিম (বৈরত: দারদ্র রাইয়ান লিত-তুরাছ, 
১৪০৭ হি/১৯৮৭ি৪), ১১/৪৩। 

৫৯. বুখারী হা/৫৩৫৭। 

৬০. মাসিক আত-তাহরীক, এপ্রিল'১১, প্রশ্নোত্তর ১৪/২৫৪, পৃঃ ৫১। 


www.ahlehadeethbd.org 


Contents 


eres UC Te 


অতঃপর ক্রেতা মূল্য গ্রহণের পূর্বেই বিক্রেতা দশ হাযার টাকা দিয়ে তার 
কাছ থেকে সেটি ক্রয় করে নিল। পরে মেয়াদান্তে সে ১ম ক্রেতার কাছ 
থেকে ১২০০০/- অসুল করে নিল। এভাবে সে ২০০০/- টাকা বেশী লাভ 
করল । এটিকেই বলা হয় “বায়য়ে ঈনা”। ক্রেতা পণ্যের পরিবর্তে নগদ মূল্য 
গ্রহণ করার কারণে একে 'বায়য়ে ঈনা’ বলা হয়।* অথবা বিক্রিত মূল 


বস্তুটি বিক্রেতার কাছে ফিরে আসার কারণে একে বায়য়ে ঈনা বলে ৩১) 
(৫৩০ | ৯৯১ শি ৩১৮৯ 

ইমাম ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, ৫ dl ০৮৫ উল এ রঃ 
> ‘এঁক্যমত সত্তেও এটি ক্রয়-বিক্রয়দ্বয়কে বাতিল করে দিবে । কেননা 
এটা কৌশল? |” শায়খ আলবানী (রহঃ) বলেছেন, ৬, ১৬) ১১৯ 
১১৫০ ‘এই অতিরিক্ত অর্থ খোলাখুলি সূদ' ।৯ 


শায়খ ছালেহ ফাওযান বলেন, ৫ ৮৬ ৷ ৬ ০৬০ এ ৮১৯14৯9 
dss Dx ১০ lll ৬৪৬৯ উকি পা একী ৮৯১০৭ 4০৯১১ 
০5০। এ ‘এটা হারাম । কারণ এটা সুদ খাওয়ার কৌশল । যেন আপনি 


বর্তমান মূল্যের চেয়ে বাকীতে বেশী মূল্যে বিক্রয় করলেন এবং স্রেফ সুদ 
খাওয়ার কৌশল ও মাধ্যম হিসাবে পণ্যকে গ্রহণ করলেন’ ।* 


আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন, ৮ & ০ 4 0১/,0 ০৫ 
As ভে তল ৩৪ শি) ‘রাসূলুল্লাহ (ছাঃ) একই বিক্রয়ে দুই বিক্রয় 





৬১. আল-ফিকৃহুল মুয়াসসার ফী যাওয়িল কিতাবি ওয়াস সুন্নাহ (মিসর : মাকতাবাতুল হুদা 
আল-মৃহাম্মাদী, ২য় সংস্করণ, ১৪৩৭/২০১৬), পৃঃ ২২৮। 

৬২. আল-রুয়ু আল-মানহী আনহা ফিল ইসলাম, পৃঃ ২১-২২। 

৬৩. মাজমুউল ফাতাওয়া ২৯/৩০। 

৬৪. মুহাম্মাদ নাছিরম্দীন আলবানী, আত-তাছফিয়াহ ওয়াত তারবিয়াহ ওয়া হাজাতুল 
মুসলিমীনা ইলায়হিমা (আম্মান, জর্ডান: আল-মাকতাবাতুল ইসলামিয়াহ, ১৪২১), পৃঃ ৮। 

৬৫. আল-বুয় আল-মানহী আনহা ফিল ইসলাম, পৃঃ ২১-২২। 


www.ahlehadeethbd.org 


Contents 

28 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ২৮ 
করতে নিষেধ করেছেন’ ।* ইমাম ইবনু তায়মিয়াহ (রহঃ) ও তদীয় ছাত্র 
ইবনুল কাইয়িম (রহঃ) উক্ত হাদীছে উল্লেখিত একই বিক্রয়ে দুই বিক্রয় 
দ্বারা বায়য়ে ঈনা বা ঈনা পদ্ধতিতে ক্রয়-বিক্রয় উদ্দেশ্য বলে মত প্রকাশ 
করেছেন ।৯? 

ইমাম মুহাম্মাদ বিন সউদ বিশ্ববিদ্যালয়, রিয়াদের ফিকৃহের অধ্যাপক ড. 
সা'দ বিন তুর্কী আল-খাছলান বলেন, ০৩ 3 ০১৮০৯ ৩ 0৩ ১৮০, 
C0 ৩৯ ০৬০৪ 39 ২ এ ০৯৭ ১) 4০১ এ dl এ. ০৬ ও 
-৯| শ৪ ১৯ রাসূলুল্লাহ (ছাঃ)-এর হাদীছ” “বিক্রয়ের সাথে খণের শর্ত 


যোগ করা, একই বিক্রয়ে দুই রকম শর্ত নির্ধারণ করা...'-এ একই বিক্রয়ে 
দুই শর্ত আরোপ নিষেধ দ্বারা উদ্দেশ্য হল বায়য়ে ঈনা” ।১৯ 


রাসূলুল্লাহ (ছাঃ) এ ধরনের পাতানো ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করে বলেন, 1. 
০ সী চর (১9০ ৮৯৯১9 OT Hil ও ও 
৮৫১ এ 1১৯৮ ৬০ 2১7 3 ৬১ 2৫টি ২ ‘যখন তোমরা প্রকৃত 
ধরবে, কৃষিকাজেই সন্তুষ্ট থাকবে (অর্থাৎ দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে এবং 
আখেরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিবে) এবং জিহাদ পরিত্যাগ করবে 
তখন আল্লাহ তোমাদের উপর লাঞ্কুনাদায়ক ও অপমানকর অবস্থা চাপিয়ে 
দিবেন। তোমরা নিজেদের দ্বীনে প্রত্যাবর্তন না করা পর্যন্ত আল্লাহ 
তোমাদেরকে এই অপমান ও লাঞ্ছনা থেকে মুক্তি দিবেন না” ।** 


৭. নিজের কাছে মজুদ নেই এমন জিনিস বিক্রি করা ইসলামে নিষিদ্ধ । 
যেমন- ক্রেতা কোন ব্যবসায়ীর কাছে এসে কোন নির্দিষ্ট পণ্য কিনতে 





৬৬. তিরমিযী হা/১২৩১; নাসাঈ হা/৪৬৩২। 

৬৭. প্রফেসর ড. সাদ বিন তুকীঁ আল-খাছলান, ফিকৃহুল মু'আমালাত আল-মালিয়াহ আল- 
মু'আছিরাহ (রিয়াদ : দারন্ছ ছুমায়ঈ, ২য় সংস্করণ, ১৪৩৩ হি/২০১২ খি), পৃঃ ১১৭। 

৬৮. আবুদাউদ হা/৩৫০৪; তিরমিযী হা/১২৩৪। 

৬৯. ফিকৃহুল মু 'আমালাত আল-মালিয়াহ আল-মু আছিরাহ, পৃঃ ১১৭। 

৭০. আবুদাউদ হা/৩৪৬২; সিলসিলা ছহীহাহ হা/১১। 


www.ahlehadeethbd.org 


Contents 


Same UCT TET 


চাইল। অথচ সেই পণ্যটি এই ব্যবসায়ীর কাছে মজুদ নেই। এবার নগদে 
বা বাকীতে ক্রেতা ও বিক্রেতা চুক্তি ও মুল্যের ব্যাপারে এক্যমতে পৌছল। 
তখন পর্যন্ত ব্যবসায়ী বা বিক্রেতা পণ্যের মালিক নন। অতঃপর ব্যবসায়ী 
সেই পণ্য ক্রয় করে এনে ক্রেতার কাছে হস্তান্তর করল । এ ধরনের ক্রয়- 
বিক্রয় হারাম হাকীম বিন হিযাম রাসূলুল্লাহ ছাঃ)-এর কাছে এসে 


বলল, 5 ৪১০০ Sts iL ls LL ol 
1০ ০ 1৮ এ এ ২9 ‘আমার নিকট কোন ব্যক্তি এসে এমন 


জিনিস ক্রয় করতে চায়, যা আমার কাছে নেই। আমি কি বাজার থেকে 
পণ্য কিনে তারপর তার নিকট সেটি বিক্রি করব? তিনি বললেন, “তোমার 
নিকট যা মজুদ নেই, তা তুমি বিক্রি করো না’ । ২ 


পরিশেষে বলা যায়, মুনাফাখোরী সমাজ ও জনকল্যাণ বিরোধী ঘৃণ্য 
ব্যবসায়ীরা পণ্য-দ্রব্য মজুদ করে বাজারে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে। 
এমনকি অনেক সময় শত শত মণ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য (গম, আলু 
প্রভৃতি) গুদামে রেখে পচিয়ে ফেলা হয়। তবুও চড়া মূল্যের আশায় 
বাজারজাত করা হয় না। আবার কখনো কখনো মুনাফাখোর ব্যবসায়ীরা 
বাজারে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টির জন্য আমদানীকৃত চাল/গম সমুদ্রে 
নিক্ষেপ করে । এতে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির যাতাকলে সাধারণ মানুষ পিষ্ট 
হয়। দৈনন্দিন চাহিদা মেটাতে তাদের ওঠে নাভিশ্বাস। কিন্তু সেদিকে 
মুনাফাখোররা দৃষ্টিপাত করে না। ইসলাম এ ধরনের মুনাফাখোরী 
মনোভাবকে ধিক্কার দিয়েছে। তবে ইসলামে হালাল উপায়ে ব্যবসার 
মাধ্যমে মুনাফা অর্জনে কোন বাধা নেই। বরং তা বৈধ। কিন্তু অবৈধ 
ব্যবসার মাধ্যমে উপার্জিত মুনাফা অবৈধ বা হারাম । 


১৯৬০ সালে উপমহাদেশের প্রাচীনতম দৈনিক “আজাদ'-এর হুশিয়ারী" 
শীর্ষক এক সম্পাদকীয়তে বলা হয়েছিল, “সততা ব্যবসায়ের ভিত্তি, এ 





৭১. আল-বুয় আল-মানহী আনহা ফিল ইসলাম, পৃঃ ১৯-২০ । 
৭২. তিরমিযী হা/১২৩২; আবুদাউদ হা/৩৫০৩; নাসাঈ হা/৪৬১৩; ইবনু মাজাহ হা/২১৮৭; 
ইরওয়া হা/১২৯২ হাদীছ ছহীহ । 


৭৩, 42> 45 2৫৯14 4 এ ছহীহ ইবনু হিব্বান হা/৪৯৩৮, সনদ ছহীহ । 


www.ahlehadeethbd.org 


Contents 
30 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ৩০ 


কথাটা আজকাল অনেকটা অর্থহীন নীতিবাক্যের মত শোনা যায় । মুনাফার 
জন্যই যে ব্যবসায়ীরা ব্যবসায় পরিচালনা করেন, তাহা কেহই অস্বীকার 
করে না। ব্যবসায়ী সুলভ সততা বজায় রাখিয়াও মুনাফা অর্জন করা যায় 
এবং সে পথে অগ্রসর হইলে ব্যবসায়ীরা সমাজের উপকার করিয়া থাকেন 
বলিয়া ধরিয়া লওয়া হয়। কিন্তু গোপন পথে একমাত্র মুনাফার আদর্শ লইয়া 
ব্যবসায়ীরা যখন অগ্রসর হন তখন রাষ্ট্রীয় কড়াকড়ির প্রয়োজনীয়তা দেখা 
দেয়’ ।৭%5 

ফলকথা, মুনাফাখোরী, মজুদদারী ও দ্রব্যমূল্যের উধ্বগতি একটি অপরটির 
সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত । অত্যধিক মুনাফা অর্জনের জন্যই পণ্যদ্রব্য মজুদ 
করে রাখা হয়। আর এর ফলেই বাজারে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি হয় 
এবং দ্রব্যমূল্য গগণচুম্বী হয়ে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। 
তাই দ্রব্যমূল্যের উর্ধবগতির লাগাম টেনে ধরার জন্য মুনাফাখোরদের 
বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে । গড়ে তুলতে হবে 
সামাজিক সচেতনতা ৷ সাথে সাথে যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা চালু করে 
মজুদদারী ও মুনাফাখোরীর কবর রচনা করতে হবে। 





৭8. ড. রেজোয়ান সিদ্দিকী সম্পাদিত, আজাদ ও সমকালীন সমাজ (ঢাকা : বাংলাদেশ প্রেস 
ইনস্টিটিউট, ১ম প্রকাশ, জুলাই ২০০৪), পৃ. ৩৯২ । 


www.ahlehadeethbd.org 


Contents 


অর্থনৈতিক ব্যবস্থাকে অন্তঃসারশূন্য ও বরবাদ করার জন্য যত প্রকার 
অর্থনৈতিক দুর্নীতি আছে তন্মধ্যে অন্যতম হ'ল মজুদদারী ৷ মজুদদারির 
প্রভাবে দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়। এতে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয় 
এবং জনসাধারণ ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের ওঠে 
নাভিশ্বাস। তাই ইসলামে মজুদদারী হারাম। এতদসত্েও বাজারের 
স্বাভাবিক গতিপ্রবাহে বাধা সৃষ্টিকারী এহেন দুক্র্ম ব্যবসা-বাণিজ্য ও 
অর্থনীতির অবিচ্ছেদ্য অনুষঙ্গ হয়ে দীড়িয়েছে। তাইতো আধুনিক অর্থনীতি 
গবেষক ড. আহমাদ আরাফাহ বলেন, ৩ 87৮) ১৬০১] ০ ১9 
3 ৪১ ৪) Jd ole cp হও cai উনি] 00501 99 
ও এই 0০৭০3 এ) ১3০৮ Sib এ এটি ৮) OT All ৮০ 
০৩০৪ ০৪৮০০০।৪ 20০০] 2) 0০০৯] ৩০ এ 5 ৫১৫৪ ৮১৬৮৪ sy Mb 
4 nt 551! ৮০| এ “মজুদদারী আধুনিক 
পুঁজিবাদী ব্যবস্থার অন্যতম ভিত্তি এবং অধিকাংশ কোম্পানীতে অর্থনৈতিক 
লেনদেনের অন্যতম বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। অথচ এটি তার অভ্যন্তরে 
ধ্বংস ও বিনাশের বীজ বহন করে। কারণ এটি যুলুম, অন্যায়, মূল্যবৃদ্ধি ও 
বালা-মুছীবতের কারণ হয়ে দাড়ায় । এতে ব্যবসা ও শিল্পের স্বাধীনতা ক্ষুণ্ন 
হয় এবং মজুদদার নন এমন ব্যক্তিদের সামনে কর্মক্ষেত্র ও জীবন-জীবিকার 
দারসমূহ রুদ্ধ করে দেয়া হয়” |? 

মজুদদারির পরিচয় : 

আভিধানিক অর্থ : মজুদদারির আরবী প্রতিশব্দ “আল-ইহতিকার' ঠ৫০-) 
বা আল-হুকরাহ 2 |" মূলত ১৫ ও ১৫০০ হল ৮৮! বা 
বিশেষ্য এবং এ৷ বাবে /৮৷ -এর মাছদার বা ক্রিয়ামূল ।** 





৭৫. htips://www.dligtisadalislami.net/ls— > ১/-৮৮-৭১৫০১/-৬৮০/--৪৮% 

৭৬. হাফেয ইবনু হাজার আসকৃালানী, ফাতহুল বারী (রিয়াদ: দারুস সালাম, ১৪২১হি/২০০০ 
খি:) ৪/৪৩৯; শরীফ আলী বিন মুহাম্মাদ আল-জুরজানী, কিতাবৃত তা'রীফাত (দেওবন্দ: 
মাকতাবা ফাকীহুল উম্মাহ, তাবি), পৃ: ১৩। 

৭৭. লিসানুল আরাব ৪/২০৮; তাজুল আরস ১১/৭২ প্রভৃতি । 





www.ahlehadeethbd.org 


Contents 
32 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ৩২ 
প্রথম আরবী অভিধান রচয়িতা খলীল ইবনু আহমাদ আল-ফারাহীদী 
বলেন, ০ ৯) 4 8 1৫০১৪) 2৬৮ ৩৫ ৩৮৬ ত 2০ 
০১০ ০০০৮৪ ০৬০ ১ ৮১ Kl 5০03 খাদারব্য বা 
খাদ্যজাত অন্যান্য জিনিস মজুদ করাকে মজুদদারী বলে। এর অর্থ: জমা 
করা। এর ক্রিয়া | আর যে মূল্য বৃদ্ধির অপেক্ষায় খাদ্যদ্রব্য মজুদ করে 
রাখে তাকে "5% বা মজুদদার বলে’ ।” 
আল-জাওহারী বলেন, ৯১$ ৮১৯] এ ৮ ০১ i ০ LE 
+ 5447 খাদ্যদ্রব্য মজুদকরণ হ'ল, মূল্যবৃদ্ধির অপেক্ষায় খাদ্য জমা 
করা ও আটকে রাখা । এটাই হল মজুদদারী”।৯ 
ইবনু ফারিস বলেন, 
৮৮ ৭3 ৯০ ৯9 ০৯3 এক পিঠা) ও) sid CS 
I চর oA পে ও আচ LEC 9১০ BUD VEE ply 
'(০_) হা, কাফ ও রা মূল অক্ষর। অর্থ : আটকে রাখা । মূল্যবৃদ্ধির 
অপেক্ষায় খাদ্যদ্রব্য আটকে রাখাকে 2০: । বা মজুদদারী বলে। এটাই হল 
7৫41 আরবদের বাকরীতিতে এর মূল হল £4. অর্থাৎ জমে থাকা পানি। 
যেন পানির স্বল্পতার দরুণ তা আটকে গেছে’ |”? 
ইবনু মানযুর বলেন, ৮ 5৩০. ৭৮4১ ০১০81 rb) ১৬৪ ২৮৪ 
“মূল্যবৃদ্ধির প্রতীক্ষায় খাদ্যদ্রব্য মজুদ করে রাখা হ'ল মজুদদারী। আর যে 
মজুদ করে রাখে তাকে "9&4 বা মজুদদার বলে’ ৷”? 





৭৮. আল-‘আইন ৩/৬২ । 

৭৯. আছ-ছিহাহ ২/৬৩৫ । 

৮০. মু'জামু মাকাঈসিল লুগাহ ২/৯২ । 
৮১. লিসানুল আরাব ৪/২০৮ । 


www.ahlehadeethbd.org 


Contents 


৩৩... ইসলামের দৃষ্টিতে যুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল... 33 
মাজদুদ্দীন ফিরোযাবাদী বলেন, 


০৪ ভা SEA ০১০৪০০১ এ lly lll 2০ 
‘94 অর্থ : অত্যাচার ও খারাপ আচরণ | আর কাফ বর্ণে যবর অর্থাৎ 
/৫০৯॥ হ'ল মূল্যবৃদ্ধির অপেক্ষায় যা মজুদ করে রাখা হয়’ ।৮২ 

আল-আযহারী বলেন, ১ :0044 55251 ০৯০১ Ll, 0 21 
বে ক 8 55১ আছ এডি এস | 0 অথ আল- 
হাকর অর্থ: যুলুম,হাস করা ও মন্দ আচরণ । জীবন-জীবিকা ও আচরণগত 
দিক থেকে কেউ কাউকে কষ্ট প্রদান ও ক্ষতিগ্রস্ত করলে বলা হয়, ০৮ ৩৬ 


4১% ইবনু শুমাইল বলেন, ৩১০৮৪ ৮4 ৬১ ১১৮৩৪ ৮ 
৩০৫৪ “তারা তাদের ক্রয়-বিক্রয়ে মজুদদারী করে অর্থাৎ তারা 
মূল্যবৃদ্ধির প্রতীক্ষায় থাকে’ |” 

পারিভাষিক অর্থ : এ) বা মজুদদারির পারিভাষিক অর্থ বর্ণনা করতে 
গিয়ে হাফেয ইবনু হাজার আসক্বালানী (রহঃ) বলেন, ৮৮ 2৬০ sy 
4 rl ৮৬১ 2s ৮৪০৫ ৬০ ৪১৬ ১459 ১ শু “নিজের প্রয়োজন 


মুক্ত থাকা ও জনগণের প্রয়োজন সত্ত্বেও মূল্য বৃদ্ধির অপেক্ষায় খাদ্যদ্রব্য 
বিক্রি করা থেকে বিরত থাকাকে মজুদদারী বলে’ |” ইমাম আবুদাউদ 


(রহঃ) বলেন, : : 4 2৯০০ এ 60৬ 2৬৭ ০ এ SL 
(9) ৮৬৯ ‘আমি ইমাম আহমাদ বিন হাম্বল রেহঃ)-কে জিজ্ঞাসা 





৮২. আল-কুমুস্ুল মুহীত ১/৩৭৮। 
৮৩. তাহযীরুল লুগাহ ৪/৬০ । 

৮৪. তাজুল আরস ১১/৭১। 

৮৫. ফাতহুল বারী ৪/৪8০ । 


www.ahlehadeethbd.org 


Contents 


34 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ৩৪ 


করলাম, কোন জিনিস গুদামজাত করা নিষেধ? তিনি বললেন, মানুষের 
দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস । অর্থাৎ যাতে মানুষের জীবন ও জীবিকা 


(খাদ্য) রয়েছে'। ইমাম আওযাঈ (রহঃ) বলেন, ০৮০; ১7 ১৫2০ 
sd 0০০ Gi EET sl BSA 24 Cal বর্গ Sd 
০৫৪ | ৬,৯; ‘যে ব্যক্তি (কোন জিনিস) বাজারজাত করার পথে 
প্রতিবন্ধক হয় সেই মজুদদার। অর্থাৎ বাজারে বাজারে ঘুরে মানুষের 


প্রয়োজনীয় খাদ্যদ্রব্য মজুদকরণের উদ্দেশ্যে ক্রয় করার কাজে যে নিজেকে 
নিয়োজিত করে তাকে মজুদদার বলে’ ।”* 


মদীনা মুনাওয়ারায় অবস্থিত তায়বা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির প্রফেসর ড. 
মাহমুদ আবু যায়েদ আছ-ছূছু বলেন, =U) 0০০০] ৮৮০০] ৯ 7৬১ 
xl ক] ০৮ আজ উট ৯৬৪) ৪১৬ ৪) দ্রব্যমূল্যের 
উ্ধ্বগতির সময় ব্যবসায়ী কর্তৃক ক্রয়কৃত পণ্য বিক্রি করা থেকে বিরত 
থাকা, যাতে মানুষের তীব্র প্রয়োজনের সময় সে ক্রয়কৃত মূল্যের চেয়ে বেশী 
দামে তা বিক্রি করতে পারে’ 1”? 

মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর শায়খ আতিইয়া মুহাম্মাদ 
সালিম বলেন, ৬» ৩19 65 টি ০০] তে ১৯:0৩ 
এ 01৯৩1 ৩০ ৯ ভা 3 0805০ 1৪৯ 2 ol pl jf cob alll 
4৫ ৬৫০১ ০ ০০৪৮ “যেকোন পণ্য জমা করাকে মজুদদারী বলে । 
চাই সেটা খাদ্যদ্রব্য হোক, পোষাক-পরিচ্ছদ হোক বা গার্হস্থ্য জিনিসপত্র 


হোক অথবা যে কোন প্রকারের জিনিস হোক । সে সেটা সংগ্রহ করে নিজের 
জন্য মজুদ করে রেখেছে এবং (বিক্রি না করে) চুপ থেকেছে’ ।৮৮ 





৮৬. আবৃদাউদ হা/৩৪৪৭; ইমাম শাওকানী, নায়লুল আওতার (বৈরত: দারুল কিতাব আল- 
আরাবী, ১৪২০ হি:/২০০০ খি:), ৩/৬০৫। 
৮৭. Hittp:/www.alkhaleej.ae/supplements/page/83366ca98/8b-4c54-a483- 
1463flab137d 
৮৮. আতিইয়া মুহাম্মাদ সালিম, শারহু বুলুগিল মারাম, মাকতাবা শামেলাহ দ্র. । 


www.ahlehadeethbd.org 


Contents 


৩৫... ইসলামের দৃষ্টিতে যুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল... 35 
আধুনিক গবেষক আহমাদ হিলমী সায়ফ আন-নাছর বলেন, ১৮ €০3 
Ut ০০৮৪ 21০০৮ ও পদ এআ ad cls bos ১৯ ৮১০০ 
PLL 01) +০৬৯। ও ৩১৫৩ “পরিভাষায় মজুদদারী হ'ল, মানুষের 
প্রয়োজনীয় জিনিস আটকে রাখা । সেটা খাদ্যদ্রব্য হোক বা অন্য কিছু । যা 
আটকে রাখলে মানুষকে ক্ষতিগ্রস্থ করা হয়’ ।৮* 

মজুদদারের প্রকারভেদ : 

মজুদদার দুই প্রকার । ১. যে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতীক্ষায় থাকে না। 
বরং বাজারে পণ্যের মূল্য সস্তা ও পণ্যদ্রব্য পর্যাপ্ত দেখে নিজের জন্য তা 
কিনে জমা করে রাখে । মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর 
শায়খ আতিইয়া মুহাম্মাদ সালিম বলেন, === ৩ ৯০৪ 314৯১ 
মলি কাজি উঠতি be id ০০ 0 ৩৮০৯৪ ১৪63 বিএ ৩১৯ ০৬ 
‘এরূপ ব্যক্তিকে মজুদদার বলে না। বরং তাকে সঞ্চিতকারী/গুদামজাতকারী 
বলা হয়। সে নিজের জন্য জমা করে রেখেছে । আর মানুষের জন্য তার 
পরিবারের এক বছরের প্রয়োজনীয় জিনিস জমা করে রাখা জায়েয’ । 


২. দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতীক্ষায় যে জিনিসপত্র মজুদ করে রাখে এবং মানুষের 
প্রয়োজন যখন তীব্র হয় তখন সে মূল্য নিয়ন্ত্রণ করে উচ্চমুল্যে পণ্য বিক্রি 
করে। এই দ্বিতীয় প্রকার ব্যক্তিই প্রকৃত মজুদদার। হাদীছে এরূপ 
মজুদদারকেই পাপী বা অপরাধী বলা হয়েছে ।৯” 

মজুদদারির বিধান : 

মজুদদারির বিধান সম্পর্কে ফকীহগণের মধ্যে দুই ধরনের মত রয়েছে। 
প্রথম মত : মজুদদারী হারাম । মালেকী, শাফেঈ, হাম্বলী সহ অধিকাং 
ফকীহ্র মত এটি ৷ এরা কুরআন, সুন্নাহ, আছার ও যুক্তি দ্বারা দলীল পেশ 
করেছেন। 





b৮৯. hittp:-/www.alkhaleej.ae/supplements/page/645ea3605b5f-42ac-ae5c- 
261ccldd2d63 
৯০. শায়খ আতিইয়া মুহাম্মাদ সালিম, শারহু বুলুগিল মারাম, মাকতাবা শামেলা দ্র. । 


www.ahlehadeethbd.org 


Contents 


36 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ৩৬ 
প্রথমতঃ কুরআনের দলীল 


মহান আল্লাহ বলেন, ৮ ₹/ 2 53404 ১০৭ এ$ ১০:০১ “বস্তুতঃ 
যে ব্যক্তি সেখানে হোরামে) অন্যায়ভাবে কোন ধর্মদ্রোহী কাজ করতে 
চাইবে, আমরা তাকে যন্ত্রণাদায়ক শাস্তির স্বাদ আস্বাদন করাবো” (হজ্জ 
২২/২৫)। হাফেয ইবনু কাছীর (রহঃ) এ আয়াতের ব্যাখ্যায় উল্লেখ 


করেছেন, :J 3 lb 26h 43 ১১:29 48 92 তে 0 
১৮19 /25 00156 এ ১৫৪৮ হাবীব বিন আবু ছাবিত “যে ব্যক্তি 
অন্যায়ভাবে হারামে ধর্মদ্রোহী কাজ করতে চাইবে" এর ব্যাখ্যায় বলেন, 
“মক্কায় পণ্য মজুদকারী ব্যক্তি'। আরো অনেকে এরূপ বলেছেন’ ৷ ইবনু 
আব্বাস (রাঃ) বলেছেন, ॥, =| ৫ ১2) ০ 54. ৪) “মক্কায় 
মজুদদারী হারামে ধর্মদ্রোহী কাজের অন্ত্ভৃক্ত' ।৯২ ওমর (রাঃ) বলেন, 
SUL 2 1) 1৮৪৩ “তোমরা মক্কায় খাদ্যদ্রব্য মজুদ করো 
না। কেননা তা ধর্মদ্বোহী কাজ’ ৯ 


মুহাম্মাদ সাইয়িদ তানতাবী বলেছেন, 1515 এ) ১৯ ৪ ১০৪৪ 


ly USNS এ] এ ৪০ ০৪ 951৮0] এ 947০ ‘হক 
থেকে বাতিলের দিকে ধাবমান হওয়ার প্রত্যেক প্রবণতা অথবা কল্যাণ 
থেকে অকল্যাণের দিকে ধাবিত হওয়ার যাবতীয় ঝৌক যেমন মজুদদারী ও 
প্রতারণা এই ধমকির অন্তর্ভূক্ত হবে? ।৯* 

ইমাম কুরতুবী (রহঃ) উক্ত আয়াতের তাফসীরে আবুদাউদের একটি হাদীছ 
উল্লেখ করেছেন, যেখানে বলা হয়েছে, ১০০ ০০) ৬ ৬) ৩৩০ 
‘হারাম এলাকায় খাদ্যপণ্য গুদামজাত করে রাখা ধর্মদ্ৰোহিতার নামান্তর" ।% 





৯১. তাফসীর ইবনে কাছীর ৫/৪২৩, হজ্জ ২৫ আয়াতের ব্যাখ্যা দ্র. । 

৯২. ইহইয়াউ উলুমিদ্দীন ১/২৪৩ । 

৯৩. আল-মাওছিলী, আল-ইখ্তিয়ার লি-তা 'লীলিল মুখতার ৪/১৬০ । 

৯৪. মুহাম্মাদ সাইয়িদ তানতাবী, আত-তাফসীর আল-ওয়াসীত ১/২৯৬১ । 

৯৫. আবুদাউদ হা/২০২০, হাদীছ যঈফ; তাফসীরে কুরতুবী, হজ্জ ২৫ আয়াতের ব্যাখ্যা দর. । 


www.ahlehadeethbd.org 


Contents 


০০০58775570. 
ইমাম গাযালী (রহঃ) এই আয়াতের তাফসীরে বলেছেন, Ls SS) ত 
২২০9 ও এগ ০ ১370: মজুদদারী যুলুমের অন্তর্ভুক্ত এবং উক্ত 
আয়াতের ধমকির অন্তর্ভুক্ত’ ।৯* 

ইমাম গাযালীর মতটি =!) 155) বা অগ্রাধিকারযোগ্য অভিমত ৷ কারণ 


আয়াতের ভাব “আম বা ব্যাপক এবং যে ব্যক্তি হারাম কাজ করতে চাইবে 
সে নিষেধের আওতায় পড়বে । আর নিঃসন্দেহে মজুদদারী এই ব্যাপকতার 
আওতাভুক্ত। যদি বলা হয়, মজুদদারির প্রতি নিষেধাজ্ঞা ব্যতীত অন্য 


কারণে আয়াতটি নাযিল হয়েছে। তাহ*লে এর জবাবে বলা হবে, ১/-। ৩! 


| ০০১০৪ ১ 480 ০৯৯ “শব্দের ব্যাপকতাই বিবেচ্য, নির্দিষ্ট কারণ 


নয়” ।৯' তাছাড়া মজুদদারী যেহেতু এক প্রকার যুলুম, সেহেতু কুরআনের 
যেসব আয়াতে যুলুম হারাম করা হয়েছে সাধারণভাবে সেগুলি দ্বারাও 
মজুদদারী হারাম হওয়ার দলীল গ্রহণ করা যাবে ।৯” 


দ্বিতীয়তঃ হাদীছের দলীল 

১. রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ৫ ১), শর 3 শুধুমাত্র পাপী ব্যক্তিই 
মজুদদারী করে থাকে’ ।৯ 

ইমাম নববী (রহঃ) বলেন, 50 ৬ 2১ ৯১৫ bE হর Bf Ib 
IU ০১৮ 3 ০৩ ৮৬৭4৩) 'ভাষাবিদরা বলেছেন, ৪৮৬ 
হল অবাধ্য ও পাপী । আর মজুদদারী হারাম হওয়ার ব্যাপারে এ হাদীছটি 
দ্যর্থহীন' [209 





৯৬. ইহইয়াউ উলুমিদ্দীন ২/৭৩ । 

৯৭. /11175:/197/7.2110175717115107771.7791/-/-+১১/-+5/51--28+5157-706-1 | 

৯৮, hittp:/www.alkhaleej.ae/supplements/ page/645ea360-5b5f-42ac-aes5c-261cc1dd2d63 

৯৯. মুসলিম হা/১৬০৫। 

১০০. ইমাম নববী, আল-মিনহাজ শারহু ছহীহ মুসলিম (বৈরত: দারত্র রাইয়ান লিত-তুরাছ, 
১৪০৭ হি/১৯৮৭ি:), ১১/৪৩। 





www.ahlehadeethbd.org 


Contents 
38 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ৩৮ 
ইমাম শাওকানী (রহঃ) বলেন, 3 235 ৮ $2 ৩6 ০943 
lh Ll ০৮৬) ৩0 ০০০ ০95 554] “মজুদদার পাপী হওয়ার 
দ্র্থহীন ঘোষণাই তা জায়েয না হওয়ার ফায়েদা দেয়ার জন্য যথেষ্ট । কারণ 
পাপী ও অবাধ্য ব্যক্তিই হল ০৮৬।।১১ 


আতিইয়া মুহাম্মাদ সালিম বলেন, 2 ০% | ৮৬ ০০০ ৩৪১ 
৪১৩) 3 09:০১ ৭৪০০৮ 3 0০০ 5305 ১৩ ২৮৬০০৫৪০১4০ 
ও ০৩ 0৮5৮1 ০৯ or SD ৯৯০৯৩ 29৮৬ ৯৯০৩০ xml 
_০০শ ‘কিন্তু পাপী মজুদদার হ'ল এ ব্যক্তি, যে বিভিন্ন ধরনের দ্রব্য মজুদ 
করে এবং মানুষের প্রয়োজন লক্ষ্য করেও তাদের প্রয়োজন তীব্র হওয়ার 
প্রতি তীক্ষ দৃষ্টি রেখে অধিক মূল্য পাওয়ার আশায় তা বিক্রির জন্য তাদের 
কাছে পেশ করে না। এরূপ মজুদদার পাপী । এমন মজুদদারের ব্যাপারে 
হস্তক্ষেপ করা শাসকের কর্তব্য” ।**২ 


আধুনিক অর্থনীতিবিদ ড. আমীন মুছতফা আব্দুল্লাহ বলেন, | ১৮ + ৯১ 
5২৬9 ০০০০ ১৬৮ ০ ৯1005 Al ৩99 ০৪ ৩৭ ৪০৮৬ 
aN Lal ssbb: ১৯০ dl ১০৯৯ aml as ০৮এই। ০৪ ৩০ ৩৬ 
7১০৯ ও ০1০৮ 3১ ১০০ উ of: All AU এপ হল ‘এটি পাপ 
কাজ। কারণ সরবরাহ ও চাহিদার ভারসাম্যহীনতাকে অন্যায় কর্ম হিসাবে 
গণ্য করা হয়। বিশেষত এটা যদি কোন মানুষের তার মুসলমান ভাইয়ের 
বিরুদ্ধে হয়। মজুদদার এ কারণেও পাপী যে, সে শারঈ মূলনীতি “ইসলামে 


নিজে ক্ষতিগ্রস্ত হওয়া ও অন্যকে ক্ষতিগ্রস্ত করা চলবে না’ থেকে বেরিয়ে 
গেছে ।১০৩ 





১০১. নায়লুল আওতার ৩/৬০৪ । 
১০২. আতিইয়া মুহাম্মাদ সালিম, শারহু বুলুগিল মারাম, মাকতাবা শামেলাহ দর. । 
১০৩. উদ্ছুলুল ইকতিছাদ আল-ইসলামী, পৃঃ ২৬৯। 


www.ahlehadeethbd.org 


Contents 


AME sh SLE as Dsl ME 
সউদী আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের এক ফণ্ওয়ায় বলা হয়েছে, ১ 
০ SIH £০৬৯ এত এ ২৯৬২ ও rb sh ৬৪১৪ ১০ 
৬০১ ১০১ 2h ০৮১ A ৭3) ০৮০ NL এত এ lg এ ঝ। 
১৯ 0 0০01 os Ll mld ১1৮৪1 ০০ ৩০১ ও Uy ৯৯৬ ০5 


৫ ১৮০০৪ ০৯৯১ ৬১ ৮৫ ০১৬৪ cal ৩ ৩৯ 47 0৯ 4৪ 
“মানুষের প্রয়োজন রয়েছে এমন কোন জিনিস গুদামজাত করা জায়েয নয় । 
একে মজুদদারী বলে। কারণ নবী (ছাঃ) বলেছেন, “শুধুমাত্র পাপী ব্যক্তি 
মজুদদারী করে থাকে'। আহমাদ, মসলিম, আবুদাউদ, নাসাঈ ও ইবনু 
মাজাহ হাদীছটি বর্ণনা করেছেন। তাছাড়া এর মাধ্যমে মুসলমানদেরকে 
ক্ষতিগ্রস্ত করা হয়। পক্ষান্তরে মানুষের যে জিনিসের প্রয়োজন নেই তা 
গুদামজাত করা জায়েয । তবে প্রয়োজন দেখা দিলে মানুষের কষ্ট লাঘব 
এবং তাদেরকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য তা তাদের জন্য ব্যয় 
করতে হবে" ৷” স্মর্তব্য যে, আপদকালীন অবস্থা মোকাবিলা ও জনগণের 
কষ্ট লাঘবের জন্য সরকার প্রয়োজনীয় জিনিসপত্র গুদামজাত করে রাখতে 
পারে। 


২. রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, এ & ৯ ৩০৮৫৩ FE ৬ 
০৮৮০ 5 5৯4) “যে ব্যক্তি মুসলমানদের উপর দ্রব্যমূল্য বৃদ্ধি করার 
উদ্দেশ্যে মজুদদারী করবে, সে পাপী ।১৫ 

উল্লেখিত হাদীছ দু’টিতে পাপী বা অপরাধী কথাটিকে হালকাভাবে নেয়ার 


কোন অবকাশ নেই। কারণ কুরআন মাজীদে ফেরাউন, হামান প্রমুখ বড় 
বড় কাফেরদের সম্পর্কে এ শব্দটি ব্যবহৃত হয়েছে। যেমন মহান আল্লাহ 


বলেন, ০১৮০ ৬৯5,2০ ৩৩৬০ ৩০১৯ ৩ ‘নিশ্চয়ই ফেরাউন, 
হামান ও তাদের সেনাবাহিনী ছিল অপরাধী’ (কাছাছ ২৮/৮।১৬ 





১০৪. ফাতাওয়া লাজনা দায়েমা ১৩/১৮৪, ফতওয়া নং ৬৩৭৪ । 
১০৫. সিলসিলা ছহীহা হা/৩৩৬২। 
১০৬. ড. ইউসুফ আল-কারযাভী, আল-হালালু ওয়াল হারামু ফিল-ইসলাম, পৃঃ ২২৪ । 


www.ahlehadeethbd.org 


Contents 

40 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল 80 
৩. হযরত মাকিল বিন ইয়াসার (রাঃ) বর্ণনা করেছেন, তিনি যখন 
রোগাক্রান্ত হলেন তখন উমাইয়া গভর্ণর ওবায়দুল্লাহ বিন যিয়াদ তাঁকে 
দেখতে এলেন। তিনি তাকে বললেন, হে মাকিল, আপনি কি জানেন, 
আমি কোন হারাম রক্তপাত করেছি? তিনি বললেন, আমি জানি না। 
ওবায়দুল্লাহ জিজ্ঞেস করলেন, আপনি কি জানেন আমি মুসলমানদের 
পণ্যমূল্যের ব্যাপারে কোন হস্তক্ষেপ করেছি? তিনি বললেন, আমি জানি 
না। অতঃপর মাকিল লোকদেরকে বললেন, তোমরা আমাকে বসিয়ে দাও। 
লোকেরা তাঁকে বসিয়ে দিল। অতঃপর তিনি বললেন, হে ওবায়দুল্লাহ! 
শুনুন, আমি আপনাকে একটি হাদীছ শোনাচ্ছি, যা রাসুলুল্লাহ (ছাঃ) এর 
কাছ থেকে আমি মাত্র এক-দুইবার শুনিনি । তিনি বলেছেন, ৬ $ ১৮ 
১ পরও dl এডি ৮ 98 দি এ ৩৮০0 to cs 
0 0 0০৮4 ok ‘মুসলিম জনগণের জন্যে পণ্যদ্বব্যের 

মূল্য বৃদ্ধির উদ্দেশ্যে যদি কেউ কোনরূপ হস্তক্ষেপ করে, তাহলে আল্লাহ 
১55815528৮1, 
বড় স্থানে আগুনের উপর বসাবেন'।১০৭ 
এ হাদীছ থেকে বোঝা গেল যে, যে মজুদদারী করবে তার ঠিকানা হবে 
জাহান্নাম । হারাম কাজ করার কারণেই তার এরূপ শাস্তি হবে। অতএব 
মজুদদারী হারাম । 
৪. নবী (ছাঃ) বলেন, ১১ ৮ ৮ 5৩০৮9 ৬,১, | পণ্য 
আমদানীকারক রিষিকিপ্রাপ্ত আর মজুদদার অভিশপ্ত’ |” 
এর কারণ হ'ল ব্যবসায়ী দু'ভাবে লাভ করে । এক. অধিক মূল্যে বিক্রি 
করার আশায় সে পণ্যদ্রব্য মজুদ করে রাখে । এদিকে মানুষ পণ্য খুঁজবে 
কিন্তু পাবে না। তখন খুবই প্রয়োজন এমন ব্যক্তি পণ্য কেনার জন্য বাজারে 
আসবে এবং যে মূল্যই তার কাছে দাবী করা হবে তা দিয়েই সে তা ক্রয় 
করতে বাধ্য হবে । যদিও মূল্য অনেক চড়া হয় এবং সীমা ছাড়িয়ে যায় । 





১০৭. আহমাদ, হা/১৯৪২৬, শু'আইব আরনাউত বলেছেন, = ০১৮ “এর সনদ উত্তম 


আল-হালালু ওয়াল হারামু ফিল ইসলাম, পৃ: ২২৫। 
১০৮. ইবনু মাজাহ হা/২১৫৩, হাদীছ যঈফ; মিশকাত হা/২৮৯৩। 


www.ahlehadeethbd.org 


Contents 


ese US OT ad 


দুই. ব্যবসায়ী পণ্য বাজারে নিয়ে আসবে এবং অল্প-স্বল্প মুনাফা নিয়েই তা 
বিক্রয় করে দেবে। পরে এ মূলধন দিয়ে সে আরো অন্যান্য পণ্য কিনে 
নিয়ে আসবে । তাতেও সে মুনাফা পাবে। এভাবে তার ব্যবসা চলতে থাকবে 
ও পণ্যদ্বব্য বেশী কাটতি ও বিক্রয় হওয়ার ফলে অল্প অল্প করে মুনাফা 
করতে থাকবে । মুনাফা লাভের এই নীতি ও পদ্ধতিই সমাজের জন্য অধিক 
কল্যাণকর । এতে বরকত বাড়ে এবং এরূপ ব্যবসায়ী রিযিক প্রাপ্ত হয় ।+৯ 


ইমাম শাওকানী (রহঃ) বলেন, ২৮৫০ ৮4 ৬:১৮ ৩ 2 ৪9 
৮৬ 5 0৩০০৯ 5 SU jl ১৩ se JU ৬৪১৯৯ 


তি চে ও ৪ 
নিঃসন্দেহে বাবের হাদীছগুলি সামষ্টিকভাবে মজুদদারী জায়েয না হওয়ার 
দলীলের যোগ্য । যদি ধরে নেয়া হয় যে, এর কোনটিই ছহীহ প্রমাণিত নয় 
তাহলে ছহীহ মুসলিমে উল্লেখিত মা'মারের হাদীছের ব্যাপারে কি বলা 


2১১০ 


হবে? । 
তৃতীয়তঃ আছার থেকে দলীল 

১. ওমর (রাঃ) বলেন, 3১ £. এ ৯$_$৩- & ‘আমাদের বাজারে কেউ 
মজুদদারী করবে না” ১১১ 

২. ওছমান (রাঃ) মজুদদারী থেকে নিষেধ করতেন ।৯২ 

৩. আলী (রাঃ) বলেন, এ ৭৩1০৩ Ly um ০০০) Sl ০৭ “যে ব্যক্তি 
চল্লিশ দিন খাদ্য মজুদ করে রাখবে, তার অন্তর কঠোর হয়ে যাবে’ ।৯৯৩ 


এই আছারগুলো মজুদদারী হারাম হওয়া, তা নিষেধ ও জায়েয না হওয়ার 
সুস্পষ্ট দলীল । আর ৫! বা নিষেধ হারামের ফায়েদা দেয়। যতক্ষণ না 





১০৯. আল-হালালু ওয়াল হারামু ফিল ইসলাম, পৃ: ২২৪-২২৫। 
১১০. নায়লুল আওতার ৩/৬০৪ । 
১১১. মুওয়াত্া ইমাম মালেক হা/২৩৯৮॥ 


১১২. এ, হ/২৪০০ 5 SSN LL ৫2 IS ILE 88৮ of Ll 25412 22 
১১৩. ইহইয়াউ উলুমিদ্দান ২/৭২ ॥ 


www.ahlehadeethbd.org 


Contents 


42 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ৪২ 


এমন কোন ২: বা ইঙ্গিত পাওয়া যাবে, যা হারাম ব্যতীত অন্য দিকে 
ফিরিয়ে নিয়ে যাবে । আর এমন কোন ইঙ্গিতও নেই । অতএব প্রমাণিত হ'ল 
যে, মজুদদারী হারাম । 

চতুর্থতঃ যুক্তির দলীল 

১. মজুদদারী হারাম হওয়ার কারণ হ'ল, এর সাথে সাধারণ মানুষের হক 
জড়িত রয়েছে । কাজেই পণ্য বিক্রি থেকে বিরত থাকলে তাদের অধিকার 
ক্ষুণ করা হবে এবং তারা কষ্টের সম্মুখীন হবে । এতে তারা ক্ষতিগ্রস্ত তো 
হবেই। 


২. মানুষের প্রয়োজনের সময় তাদের হক থেকে বঞ্চিত করা যুলুম ও 
লা SE Ue 
9 এ ৮৮ ৬ ডের 5৪ Land ও ৩ পা ৫ ১ 94 ০ 
ELD ৮4 MAD UB প্র ৬ পিজি এ জর ৩ ভিন পে 
৬৪ পি LI) | 2০০ 025 0০০ ৫ 

wl 5০ 22 

‘কারণ মজুদদারী যুলুমের অন্তর্ভুক্ত । শহরে-নগরে যা বিক্রি করা হয়েছে 
তার সাথে সাধারণ মানুষের হক জড়িত রয়েছে। সুতরাং তীব্র প্রয়োজনীয়তা 
সত্ত্বেও ক্রেতা যখন পণ্য ক্রয় করা থেকে বিরত থাকবে, তখন বিক্রেতা 
তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করবে । আর হকদারকে তার হক 
থেকে বঞ্চিত করা যুলুম ও হারাম । যুলুম নিশ্চিত হওয়ার কারণে মজুদদারী 
হারাম হওয়ার ক্ষেত্রে পণ্য মজুদের সময়সীমার কম ও বেশী উভয়ই 
সমান" |১১৫ 
দ্বিতীয় মত : মজুদদারী মাকরূহ । অধিকাংশ হানাফী ও কতিপয় শাফেঈর 
মত এটি ৷ তাদের দলীল হ'ল: 





১১৪. ড. কাহতান আব্দুর রহমান আদ-দুরী, আল-ইহতিকার ওয়া আছারুহু ফিল ফিকৃহিল 
ইসলামী (বৈরুত: ১৪৩২/২০১১), পৃঃ ১০২। 
১১৫. বাদায়েউছ ছানায়ে ৫/১২৯ । 


www.ahlehadeethbd.org 


Contents 
৪৩ ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল 43 
১. সনদ ও দলীলের দিক থেকে মজুদদারির বিষয়ে বর্ণিত হাদীছগুলির 
স্বল্পতা । যেগুলি দ্বারা শক্তিশালীভাবে হারাম সাব্যস্ত হয় না। অনুরূপভাবে 
এগুলি হারাম হওয়ার দলীলের উপযুক্তও নয় । 
এর জবাবে বলা যায়, হানাফীদের মতে সাধারণভাবে মাকরূহ দ্বারা 
মাকরূহে তাহরীমী উদ্দেশ্য । তাদের মতে মাকরূহ কাজ হারাম | হারাম 
কাজ সম্পাদনকারীর ন্যায় মাকরূহ কাজ সম্পাদনকারীও শাস্তির যোগ্য । 
২. মানুষ তাদের সম্পদের উপর কর্তৃত্বশীল। তাদের কর্তৃত্ব হারাম করা 
হ’লে তা তাদের জন্য প্রতিবন্ধক হবে। 
এর জবাবে বলা যায়, সাধারণভাবে সম্পদের মালিক তার মালিকানার 
ব্যাপারে স্বাধীন । যতক্ষণ না অন্যরা ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়া নিজের অধিকার 
প্রয়োগের ক্ষেত্রে কারো স্বেচ্ছাচারিতা চলবে না। বরং তার অধিকার 
সামষ্টিক কল্যাণের সাথে শর্তযুক্ত থাকবে ।১১১ 
গ্রহণযোগ্য মত : 
অধিকাংশ ফকীহর মতামতই গ্রহণযোগ্য । অর্থাৎ মজুদদারী হারাম । 
মজুদদারী হারাম করার হিকমত : 
ইমাম নববী (রহঃ) বলেন, ০ 770 35 ০৫০ ৪০ ৬ ৮০৭০ 
০০০9 2 9 এ এত HH Esch) ০ ৬৫ ০০৪ ৬ 


cll ৮ ১০৯ ১১ 2৫ ৬০ ৮ ১০ 1344 13 ক ০০০ 
“মজুদদারী হারাম করার হিকমত হ'ল জনসাধারণকে ক্ষতি থেকে রক্ষা 
করা। যেমন আলেমগণ এ বিষয়ে এক্যমত পোষণ করেছেন যে, যদি 
কারো কাছে কোন খাদ্যদ্রব্য থাকে এবং মানুষ নিরূপায় হয়ে যায় এবং সেই 
খাদ্য ব্যতীত অন্য কিছু না পায়, তাহ'লে মানুষের কষ্ট লাঘবের জন্য তাকে 
তা বিক্রি করতে বাধ্য করা হবে? ।১১? 





১১৬. আল-ইহতিকার ওয়া আছারল্ছ ফিল ফিকৃহিল ইসলামী, পৃঃ ১০৩-১০৬; 
1111175-//17)7/.011017501011510777.721/5 _//১/-/০-১/০১। 7০৮৮4০172৮1 
১১৭. আল-মিনহাজ ১১/৪৩ । 





www.ahlehadeethbd.org 


Contents 
44 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল 88 
সাইয়িদ সাবিক বলেন, ০১4 ৮ ৭ এপ 9 € ১০৪ + > ০৬১ 
rbd এপ 3৯) 97 ৪৯৮১ ০০03 শিরী'আত প্রণেতা মজুদদারীকে 
হারাম করেছেন এবং এ থেকে নিষেধ করেছেন। কারণ এতে রয়েছে 
লোভ-লালসা, অসততা ও মানুষকে কষ্ট দেয়া ৷” 
আধুনিক অর্থনীতিবিদ ড. আমীন মুছতফা আব্দুল্লাহ বলেন, ০১৪ 3 | ৯১$ 
Nl) ০৩০ Slay WLS ০১৬ SY AY ০] 
তক ও LLL big U BlmS 1০5 rll ০১৩ ls 
-১০৯। ‘মজুদদারী এমন একটি বিষয়, ইসলামী শরী‘আত যার স্বীকৃতি 
দেয় না। কেননা এটি হীন উপায়ে সুবিধাভোগের মাধ্যম ৷ এটি দ্রব্যমূল্যের 
উধ্্বগতির সংকট সৃষ্টি করে, মানুষের অবস্থার ক্ষতিসাধন করে এবং 
বাজারের অস্থিতিশীলতার কারণ হয়ে দীড়ায়। যা ইসলামী সমাজে বিশৃঙ্খলা 
ও অস্থিরতা সৃষ্টি করে’ ৷ 
শাহ অলিউল্লাহ দেহলভী (রহঃ) বলেন, = এ ৮ ৩১ ৬১১ : ৩9 
৯৯০ ৮ ৪ ৩9218 ০1০৮] এস 5১৬৪ ৪১০৭ ১০৯ কা এ এ ৮ 
_হ 40 ০.৮5 ৪৯৮ আমার বক্তব্য হ'ল, মজুদদারী নিষিদ্ধ হওয়ার কারণ 
হ'ল নাগরিকদের প্রয়োজনীয়তা সত্বেও নিছক উচ্চমুল্যের আশায় পণ্য 
আটকে রাখা তাদেরকে ক্ষতিগ্রস্ত করার শামিল । যে ধরনের মুনাফা লাভের 
আশাতেই তা করা হোক না কেন। এটা নগরে বিশৃঙ্খলা সৃষ্টির নামান্তর" ২৭ 
মজুদদারী হারাম হওয়ার শর্ত সমূহ : 


মজুদদারী হারাম হওয়ার জন্য ফকীহগণ কয়েকটি শর্ত উল্লেখ করেছেন। 
যথাঃ- 





১১৮. সাইয়িদ সাবিক, ফিকৃহুস সুন্নাহ (বৈরুত: মুআস্সাসাতুর রিসালাহ, ১ম প্রকাশ, 
১৪২৪/২০০৩), ৩/১৬৪ | 

১১৯. ড, 51 উসুলুল ইকতিছাদ আল-ইসলামী (মিসর: মাতবা'আ ঈসা 
আল-বাবী আল-হালাবী, ১৪০৪হি/১৯৮৪খি:), পৃ: ২৮৭ । 

১২০. হুজ্জাতুল্লাহিল বালিগাহ ২/২০২। 


www.ahlehadeethbd.org 


Contents 


meee UE OTT 


ঠ, মজুদকৃত বস্তু মজুদকারী ও তার পরিবারের এক বছরের প্রয়োজন 
পূরণের অতিরিক্ত হতে হবে। কারণ এক বছরের জন্য কোন ব্যক্তি তার ও 


ওমর (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, 
০ ৮1১ 44০ 40 ৮০ 4154) ৬ ঞ গা ও sal এ ০০ ৩ 
চা ০১৮ ০745 ১৮০5) ১9০৮৯ So OAL ix 
০১৯৫ os জি ৬ এস এ উর এ ০৮১ এ 
চাটি সিল 5৫2 11৫0 শে 
যা অর্জনের জন্য মুসলমানরা ঘোড়া দৌড়ায়নি বা সওয়ারী পরিচালনা 
করেনি । তাই তা রাসুল (ছাঃ)-এর জন্য নির্দিষ্ট ছিল। তিনি এথেকে তাঁর 


পরিবারের এক বছরের খরচ নির্বাহ করতেন। বাকী আল্লাহ্‌র রাস্তায় 
জিহাদের প্রস্তুতির জন্য অস্ত্রশস্ত্র ও ঘোড়া ক্রয়ে ব্যয় করতেন” ।** 


অন্য হাদীছে এসেছে, ale Bl এ গে ৩ এ abs Les Uk 


9০ ০৯ 9৯0 ৮৯১ । 2 এর ৯ শু ১৬৮১ ওমর (রাঃ) 
থেকে বর্ণিত, নবী (ছাঃ) বনু নাধীরের খেজুর বিক্রি করতেন এবং তার 
পরিবারের জন্য এক বছরের খাদ্য জোগাড় করে রাখতেন ।৯২২ ইবনু 
দাকীকুল ঈদ (রহঃ) বলেছেন, 5 ০১9 1৯0] /৬-১এ। 9৮ = ৪ 
হাদীছে পরিবারের জন্য এক বছরের খাদ্য মজুদ করা জায়েয হওয়ার 
প্রমাণ রয়েছে” ১৯৩ 

উক্ত হাদীছ দু'টি দ্বারা প্রমাণিত হয় যে, রাসূলুল্লাহ (ছাঃ) তার পরিবারের 
প্রয়োজন পূরণের নিমিত্তে এক বছরের জন্য খাদ্য মজুদ করে রেখেছিলেন । 





১২১. বুখারী হা/২৯০৪, ৪৮৮৫। 

১২২. বুখারী হা/৫৩৫৭ ভরণ-পোষণ' অধ্যায়, “পরিবারের জন্য এক বছরের খাদ্য সঞ্চয় করে 
রাখা এবং তাদের জন্য কিভাবে খরচ করতে হবে’ অনুচ্ছেদ । 

১২৩. ফাতহুল বারী ৯/৬২৪, হা/৫৩৫৭-এর আলোচনা দ্র. । 


www.ahlehadeethbd.org 


Contents 


46 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ৪৬ 
২. মজুদকৃত জিনিস শহর/নগরের বাজার থেকে ক্রয়কৃত হ'তে হবে। যদি 
দেশের বাইরে থেকে আমদানীকৃত হয় বা মজুদদারের নিজস্ব জমির 
উৎপাদিত ফসল হয়, তাহ’লে তা মজুদদারির আওতায় পড়বে না। ইমাম 
আহমাদ বিন হাম্বল (রহঃ) বলেন, (2৬ ০০ £০ ১৪ (এ 4৮519 
7০৯৯ যিখন তার জমির উৎপাদিত ফসল থেকে খাদ্য আসবে এবং সে 


তা জমা করে রাখবে তখন সে মজুদদার হিসাবে গণ্য হবে না*।* কারণ 
রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, “পণ্য আমদানীকারক রিষিকপ্রাপ্ত আর মজুদদার 
অভিশপ্ত’ ৯২৫ 


হাম্বলী ফকীহ ইবনু কুদামা (রহঃ) বলেন, 91 ০ ১: ৬ ₹ ৩0 
৩৬ ol 1425 10264519461 08 3৮ ০ ে সি 
-০৩৩৫ ১৮ ১5 4% 545 ‘কারণ আমদানীকারক কাউকে কষ্টে ফেলে 
না এবং কারো ক্ষতি করে না; বরং উপকার করে। সুতরাং মানুষ যখন 


জানবে যে তার কাছে বিক্রয়ের জন্য খাদ্যদ্রব্য প্রস্তুত আছে, তখন তা না 
থাকার চেয়ে সেটা তাদের জন্য অধিক হৃদয় শীতলকারী হবে’ ১২৬ 


তবে সঠিক কথা হ'ল, এই শর্তটি আবশ্যিক নয়। কারণ হুকুম তার কারণ 
বিদ্যমান থাকা ও না থাকার সাথে আবর্তিত হয়। আর মজুদদারী হারাম 
করার কারণ হ'ল ক্ষতিসাধন । কাজেই দেশের বাইরে থেকে আমদানীকৃত 
জিনিসের ক্ষেত্রেও উক্ত কারণ (ক্ষতিসাধন) বিদ্যমান থাকলে তাতে 
মজুদদারির বিধান প্রযোজ্য হবে । মজুদকৃত জিনিস জমির উৎপাদিত ফসল 
হওয়া বা বাজার থেকে ক্রয়কৃত হওয়া বা দেশের বাইরে থেকে আমদানী 
করা এ ধরনের পার্থক্যকরণের কোন শারঈ দলীল নেই । কারণ এর সবই 
মানুষকে ক্ষতিগ্রস্ত করে এবং তাদেরকে কষ্টে ফেলে ।১৭ 





১২৪. শারহুস সুন্নাহ ৮/১৭৯; মা'আলিমুস সুনান ৩/১১৭ । 

১২৫. ইবনু মাজাহ হা/২১৫৩, হাদীছ যঈফ; মিশকাত হা/২৮৯৩। 

১২৬. আল-মুগনী ৬/৩১৭ । 

১২৭. hitip://www.alkhaleej.ae/supplements/page/645ea360- 5bSf-42ac-aesc- 
261ccldd2d63. 


www.ahlehadeethbd.org 


Contents 


amen UE Tm 


৩. মজুদকৃত বস্তু খাদ্যদ্রব্য হতে হবে। হানাফী, শাফেঈ ও হাম্বলীদের মত 
এটি ৷ তারা যেসব হাদীছে “আম বা সাধারণভাবে মজুদদারী থেকে নিষেধ 


করা হয়েছে সেগুলি ছারা দলীল দিয়ে থাকেন। যেমন, + + ৷ ০ 

০৮ “যে পণ্য মজুদ করে রাখবে সে পাপী" ।৯৮ এছাড়া তাদের আরো 

কিছু দলীল রয়েছে। 

ইমাম মালেক (রহঃ) বলেন, 2৩০ (2 3০ ৬১ ৮৪ 5 ৬৪ ১৫৬ 
CS ৮ ও ৬১ ৯৮৪০ এ ভল) i সঃ 

. 394৩ 5০৫ ৩৩1] ৬4 ০ “বাজারে প্রত্যেকটা জিনিসে মজুদদারী 

হয়। যেমন খাদ্যদ্রব্য, লিনেন বস্তু, তেল, পশম এবং অন্য সকল জিনিসে, 


যার মজুদ বাজারকে ক্ষতিগ্রস্ত করে । ... তবে বাজারকে ক্ষতিগ্রস্ত না করলে 
এতে কোন সমস্যা নেই” ।৯৯ 


ইমাম আবু ইউসুফ (রহঃ) বলেন, 42178 2:১০ হ2 ৮4৫ 


EE EE ১৬১ “যে কোন জিনিস মজুদ করলে যদি 


জনসাধারণ ক্ষতিগ্রস্ত হয়, তবে সেটাই মজুদদারী হিসাবে গণ্য হবে । যদিও 
মজুদকৃত বস্তু স্বর্ণ, রৌপ্য বা কাপড় হয়’ ।৯ 


ইমাম শাওকানী (রহঃ) বলেন, 

পেটা ০১৪ OY BY ০৪ ৩ ৮৮ ০৫৩ এ SU ৯৪৩০৪) 

০ ০৯০৫০ ১৭ ৬ ll; bil ০2০0 opt 02 IAN, 

এ ১0 ১০ 2৯৯ ৩৫ aed be PY 22111 ১০095] 258 এ 
-9০20 125 পা 





১২৮. মুসলিম হা/১৬০৫। 
১২৯. আল-মুদাওয়ানাহ ৩/৩১৩। 
১৩০. আল-হেদায়া 8৪/৪৭০ । 


www.ahlehadeethbd.org 


Contents 
48 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ৪৮ 
‘বাবের হাদীছগুলির প্রকাশ্য মর্ম অনুযায়ী মজুদদারী হারাম । এক্ষেত্রে মানুষ 
ও চতুষ্পদ জন্তর খাদ্য ও অন্য জিনিসের মধ্যে কোন পার্থক্য নেই। 
কতিপয় বর্ণনায় 7০) বা খাদ্য শব্দটি উল্লেখ থাকলেও সেটা বাকী 
মুতলাক (নিঃশর্ত) বর্ণনাগ্তলোকে শর্তযুক্ত করার উপযুক্ত নয়। বরং তা 
কোন একজন ব্যক্তির জন্য নির্দিষ্ট, যার উপর মুতলাক হুকুম প্রযোজ্য’ ।৯৩১ 


তিনি আরো বলেন, 4 ১৩ 9০০ ক LE bh ঘা ০০৮০৭ 
4:69 EA ৬০ SEAL ০০ ক এ 0 949৩ 2 
-৮ ৩5574140 'মোদ্দাকথা, মজুদদারী নিষিদ্ধ হওয়ার কারণ 
যেহেতু মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করা, সেহেতু তারা ক্ষতিগ্রস্ত না হ'লে 
মজুদদারী হারাম হবে না। এক্ষেত্রে খাদ্যদ্রব্য ও অন্য জিনিস 
সমপর্যায়ভূক্ত । কারণ জনগণ সকল দ্রব্য মজুদের দ্বারাই ক্ষতিগ্রস্ত হয়” ।৯৩২ 
মদীনার তায়বা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. মাহমুদ আবু যায়েদ 
বলেন, এ $23 ০471) ৯১০১) 2৮0 ০৬০ IS ০৯ ১৬৯ ৩: 
EA Ay এল এও ও ০০৪১ ৪৪] এপি tle ১৯৯১ ০০০ ১1০৮১ 
৩ শক্ত 00 লই al ও ০৪ ও ০৬ ও এ ০৮৭৬ 


০১৮ খাঁ 182) এ Gandy এনএ 112) মিজুদদারী যুলুম, 
স্বেচ্ছাচারিতা এবং পণ্য মজুদ করে মানুষকে ক্ষতিগ্রস্ত করা বলতে যা বুঝায় 
তার সব অর্থকেই বহন করে। আর মজুদদারী ‘আম, যা খাদ্যদ্রব্য ও 
অন্যান্য জিনিসকে শামিল করে। যখন এর কারণ পাওয়া যাবে । এজন্য 
আলেমগণ এঁক্যমত পোষণ করেছেন যে, ইসলামী শরী“আতে মজুদদারী 
নিষিদ্ধ । কারণ এর ফলে মানুষকে ক্ষতিগ্রস্ত করা হয় এবং তাদেরকে 
সংকটে ফেলা হয়। তারা এ বিষয়েও এঁক্যমত পোষণ করেছেন যে, 


মজুদদারী হারাম'।*** 


১৩১. নায়লুল আওতার ৩/৬০৪, 'মজুদদারী' অনুচ্ছেদ । 

১৩২. এ ৩/৬০৫ । 

১৩৩, Hittp:/www.alkhaleej.ae/supplements/page/83366ca98f8b-4c54-a483- 
1463flab137d. 





www.ahlehadeethbd.org 


Contents 


৪৯ _ ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল 49 
ইমাম ছান“আনী (রহঃ) বলেন, 


১45০5 2202০ ০১১০ SN শে 55050 ৬১৬ আ ৩৪ 9১ 
১ sel 4৩০ 40 ০০০৭1 a de ৬৪০৯ ৩ UN Ly ০৬৪৪ 
4১৩ এ 8 2 0 ০৫৮ ০৮০৬৯] pad LAL SAA এ ১৩ 

0৮ ০৬০৯১ তত 3 ৬ এ ভা ৬০০৪ Mn 


প্রকাশ থাকে যে, মজুদদারী নিষিদ্ধের হাদীছগুলি মুতলাক বা সাধারণভাবে 
এবং খাদ্যদ্রব্যের সাথে মুকাইয়াদ বা শর্তযুক্ত হয়ে বর্ণিত হয়েছে । আর 
যেসব হাদীছ এভাবে বর্ণিত হয়েছে জমহুরের নিকট সেগুলিতে মুতলাককে 
মুকাইয়াদ করা যাবে না। কারণ এতদুভয়ের মাঝে দ্বন্দ নেই। বরং মুতলাক 
তার ইতলাকের (সাধারণ হুকুম) উপর অবশিষ্ট থাকবে । আর এর দাবী 
হ'ল, সাধারণভাবে মজুদদারী নিষিদ্ধ হওয়ার ব্যাপারে মুতলাকের উপর 


’ ১৩৪ 


আমল করতে হবে'। 


মোটকথা, মজুদকৃত বস্তু যাই হোক না কেন তার দ্বারা যদি মানুষ ক্ষতিগ্রস্ত 
হয় তাহলে তা হারাম হবে । শুধু খাদ্যদ্রব্যের সাথে একে খাছ করার কোন 
দলীল নেই। এক্ষেত্রে ইমাম মালেক ও আবু ইউসুফ রেহঃ) প্রমুখের মত 
প্রাধান্যযোগ্য । 


৪. মজুদকৃত পণ্যের দ্বারা উদ্দেশ্য হবে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির অপেক্ষায় 
থাকা এবং অধিক লাভ করার আকাঙ্কা । 

৫. মজুদদারী এমন সময় হবে যখন মানুষ মজুদকৃত পণ্যের প্রয়োজনীয়তা 
অনুভব করবে ।৫ 


৬. এমন শহর/নগরে মজুদদারী হতে হবে যেখানে সে সময় পণ্য মজুদের 
ফলে শহরের অধিবাসীরা ক্ষতিগ্রস্ত হবে ।”** 





১৩৪. সুবুলুস সালাম ৩/২৫ । 

১৩৫. ফিকৃহুস সুন্নাহ ৩/১৬৫; আল-মুগনী, ৬/৩১৬-১৭; উচ্ছুলুল ইকতিছাদ আল-ইসলামী, পৃঃ 
২৮৭। 

১৩৬. আল-হালালু ওয়াল হারামু ফিল ইসলাম, পৃঃ ২২৫ । 


www.ahlehadeethbd.org 


Contents 


50 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ৫০ 
মুনাফাখোরী ও মজুদদারী প্রতিরোধে করণীয় : 


১. বাজারে পণ্য যখন ব্যাপক আমদানী হয় তখন অত্যধিক মুনাফা লাভের 
প্রত্যাশায় মুনাফাখোররা সস্তা দামে তা ক্রয় করে মজুদ করে রাখে এবং 
বাজারে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে। সুতরাং মুনাফাখোরী ও মজুদদারী 
হবে। ওমর ফারুক (রাঃ) ও ওছমান (রাঃ)-এর খেলাফতকালে 
মজুদদারীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।++ ওমর (রাঃ) তাঁর 


খেলাফতকালে ব্যবসায়ীদেরকে বলেছিলেন, $০০ 3 13৯ ৯ 2০5 3 
৮4 15 dl 39) 5 ও) ও ৮৬৯ Le ০১০১ ৮৪১৪6 ০) 
&ু ভা € ir ৩ ৮ ৯ EE € রর ০ নর 23 2 ow € লি ০৫ € 
Al ৪৮৪ AS Day BLS AS শে pr শত ৬০০৬ কও 
‘আমাদের বাজারে কেউ মজুদদারী করবে না। যাদের হাতে অতিরিক্ত মুদ্রা 
আছে, তারা যেন আল্লাহ প্রদত্ত জীবিকা সমূহ হ’তে কোন জীবিকা 
(খাদ্যশস্য) ক্ৰয় করে আমাদের উপর মজুদদারী করার ইচ্ছা না করে। 
তবে যে ব্যক্তি প্রচণ্ড শীত ও গ্রীষ্মকালে নিজের পিঠে বোঝা বহন করে 


(খাদ্যশস্য) আনবে সে ওমরের মেহমান । আল্লাহ্‌র ইচ্ছায় সে যেভাবে 
ইচ্ছা বিক্রি করুক এবং যেভাবে ইচ্ছা মজুদ করুক’ ।৮৮ 


২. পণ্য মজুদের ফলে ব্যবসায়ীদের কারসাজিতে বাজারে পণ্যের কৃত্রিম 
সংকট সৃষ্টি হ'লে সরকারকে বাজার ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করতে হবে এবং 
মুনাফাখোরী ও মজুদদারী প্রতিরোধের জন্য দ্রব্যমূল্য নির্ধারণ করে দিতে 


হবে। সাইয়িদ সাবিক এ সম্পর্কে বলেন, 19০915৯৮1১1 )০। of se 
০৮] ১ লিও 0৮০৬ SU এপ জিও এঠাশিত ০০৪৮০ aw 
i= ০৮ এপ ৩0191 50 ৩৪১১ SSD ny এ ৪১০ ৪৬০ 
-০৮ ৯*]| ‘তবে ব্যবসায়ীরা যখন যুলুম করবে এবং মুল্যের ব্যাপারে 





১৩৭. মুওয়াতা ইমাম মালেক হা/১৩৪৮, ২৪০০। 
১৩৮. মুওয়াতা ইমাম মালেক হা/১৩৪৮। 


www.ahlehadeethbd.org 


Contents 


meee US রা... 


চরমভাবে বাড়াবাড়ি করবে, যা বাজার ব্যবস্থাপনাকে ক্ষতিগ্রস্ত করবে, তখন 
মানুষের অধিকার রক্ষাকল্পে, মজুদদারী প্রতিরোধকল্পে এবং ব্যবসায়ীদের 
লোভ হেতু জনসাধারণের উপর চেপে বসা যুনুমের অবসানকল্পে শাসকের 
এতে হস্তক্ষেপ করা এবং দ্রব্যমূল্য নির্ধারণ করে দেয়া আবশ্য কর্তব্য” ।+১৯ 
৩. মুজদদারী প্রতিরোধের এক কার্যকর ও বলিষ্ঠ উপায় হচ্ছে যাকাত। 
কারণ মজুদকৃত সম্পদের উপরেই যাকাত ধার্য করা হয়ে থাকে। সুতরাং 
সরকারীভাবে যাকাত আদায়কে বাধ্যতামূলক করতে হবে। 

৪. বাজার তদারকির যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে ‘আল- 


হিসবাহ’ ব্যবস্থা চালু করা যেতে পারে । মুনাফাখোরী ও মজুদদারী সহ 
রাষ্ট্রের যাবতীয় অর্থনৈতিক দুর্নীতি রোধে এ বিভাগ কার্যকর ভূমিকা পালন 
করবে । ড. শাওকী আব্দুহু আস-সামী এ বিভাগের দায়িত্‌ সম্পর্কে বলেন, 


ISN শেক এসএস YUL আজ শী LS DIM LILA, ek 
oO 2A ৯১০০৪৪। Nl cn ৬০৩১ ০০ ৩155 0০৮15 ০৯০15 
-৮ ০! | ৩১287 ১০ “এ বিভাগের দায়িতৃপ্রাপ্ত ব্যক্তি মুহতাসিব) 


যেমন রাষ্ট্রের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন, তেমনি তিনি রাষ্ট্রের অর্থনৈতিক 
অবস্থাও তদারকি করবেন। তিনি মজুদদারী, ধোকাবাজি, পণ্যে ভেজাল 
প্রদান ও সুদী কারবার সহ রাষ্ট্রের যাবতীয় অনৈতিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে 
নিষিদ্ধ ঘোষণা করবেন। পাশাপাশি হকদারদেরকে তাদের প্রাপ্য হক 
ফিরিয়ে দিবেন ।১১০ 


উল্লেখ্য যে, 'আল-হিসবাহ' হচ্ছে ৯১০৫ ০০১ ০০৫ ৩৮ ০৪১ 2৪৪৮ 9 ৩৯ 
৩ DL ৬০৯ ৩৯৯০ pb SU ৪৩ ০০৮ ১৯ | AL ৩৮ ও 
_-«_/১৮ ১০ ‘এটি সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধের 


আওতাভুক্ত একটি ধর্মীয় দায়িতৃ। যেটি মুসলমান জনসাধারণের জন্য 
নিয়োজিত প্রত্যেক শাসকের উপরে ফরয বা অবশ্য পালনীয় কর্তব্য । 





১৩৯. ফিকুহুস সুন্নাহ ৩/২০২-৩। 
১৪০. ইসলামিক ফাউণ্ডেশন পত্রিকা, ৪৫বর্ধ ১ম সংখ্যা, জুলাই-সেপ্টেম্বর ২০০৫, পৃঃ ২১২। 
গৃহীত: তারীখুল ইকতিছাদ লিল-মুসলিমীন, ১/৩৯। 


www.ahlehadeethbd.org 


Contents 

52 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ৫২ 
উপযুক্ত ব্যক্তিকে তিনি এ পদে নিয়োগ দান করবেন’ ।*১ আর যিনি এ 
বিভাগের দায়িত্‌ পালন করেন তাকে বলা হয় ‘মুহতাসিব’। 

৫. মজুদদারির ফলে বাজারে পণ্যের সংকট সৃষ্টি হ’লে সরকার নিজস্ব 
উদ্যোগে ন্যায্য মূল্যে খোলা বাজারে সরকারীভাবে পণ্য বিক্রি করার ব্যবস্থা 
গ্রহণ করবেন। যতক্ষণ না পণ্যের মূল্য স্বাভাবিক ও সহনীয় হয় এবং 
মজুদদাররা তাদের মজুদদারী থেকে নিবৃত্ত হয়। এ লক্ষ্যে সরকার 
সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে পূর্ব থেকেই মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য 
বিদেশ থেকে আমদানী করে বা দেশজ উৎস থেকে সংগ্রহ করে মজুদ করে 
রাখবেন । ইবনুল আরাবী (রহঃ) বলেন, | ১) 1১1 ০১০০৫ ও 54431 ৩! 
৬২১ ৩০ rll ৬৯০৫ Gx lll শৈল Bb 983 Oj ০ ০০ 
| ‘যখন বাগদাদে দ্রব্য মূল্য বৃদ্ধি পেত, তখন খলীফা তার ভাণ্ডার খুলে 


দেয়ার এবং মানুষের বিক্রয়কৃত মূল্যের চেয়ে কম মূল্যে পণ্য বিক্রির 
নির্দেশ দিতেন। যতক্ষণ না মানুষ প্রকৃত মূল্যের দিকে ফিরে আসে’ ।৯২ 

৬. মজুদদারী প্রতিরোধের জন্য ওমর (রাঃ) ট্যাক্স কমিয়ে দিয়েছিলেন । 
যাতে মদীনায় পর্যাপ্ত পণ্য সরবরাহ হয়। কারণ তখন মদীনায় খাদ্য কম 
পাওয়া যেত। ফলে সেখানে মজুদদারী বেশী হ'ত ।+ প্রয়োজনবোধে এ 
পন্থাও অবলম্বন করা যেতে পারে। 
৭. মজুদদারির ফলে দ্রব্যমূল্যের উধ্বগতি দেখা দিলে জনসাধারণের কষ্ট 
লাঘবের জন্য সরকার মজুদদারদেরকে তাদের মজুদকৃত পণ্য বাজারের 
প্রচলিত দামে বিক্রি করতে বাধ্য করবেন । জগদ্িখ্যাত সমাজ সংস্কারক 


ইমাম ইবনু তায়মিয়াহ (রহঃ) এ প্রসঙ্গে বলেন, ০) ৩ ও ন ৬9 ৩৬ 
৩০০ ০০ Pa এল ০০৩01 59১০৮ ০৩ এ মি LS তি ৮৩৬ ০৪ 








১৪১. মুকাদ্দামা ইবনে খালদুন, পৃঃ ১৮৫। 

১৪২. ড. ফুওয়াদ আব্দুল্লাহ আল-উমার, মুকাদ্দামা ফী তারীখিল ইকতিছাদ আল-ইসলামী ওয়া 
তাতাওউরিহী (জেদ্দা : আল-বান্ক আল-ইসলামী লিত-তানমিয়াহ, ১৪২৪/২০০৩), পৃঃ 
২৯২। 

১৪৩. এ, পৃঃ ২৯০। 


www.ahlehadeethbd.org 


Contents 


ese UE TT 


“মানুষের প্রয়োজন দেখা দিলে সরকার মানুষের কাছে মজুদকৃত পণ্য 
বাজারের প্রচলিত দামে বিক্রি করতে বাধ্য করবেন । যেমন কারো কাছে 
কোন খাদ্যদ্রব্য মজুদ আছে, যার প্রয়োজন তার নেই। অথচ মানুষ ক্ষুধার্ত 
বাধ্য করা হবে’ ৷ 


৮. যদি মুনাফাখোর ও মজুদদাররা সরকারের নির্দেশ অমান্য করে তাহ'লে 
সরকার তাদেরকে শাস্তি দিবেন, যাতে অন্য কেউ এ কাজে দুঃসাহস না 
দেখায়। ওমর ও আলী (রাঃ)-এর যুগে মজুদদারির প্রবণতা দেখা দিলে 
তারা প্রথমতঃ মজুদদারদেরকে নছীহত করতেন অতঃপর নছীহত না শুনলে 
অধিকাংশ ক্ষেত্রে তাদেরকে কঠিন শাস্তি দিতেন ।১৫ 


ওমর ফারুক (রাঃ) সর্বপ্রথম খাদ্য মজুদকারীদের নির্বাসনে 
পাঠিয়েছিলেন ।৯৬ উমাইয়া বিন ইয়াধীদ আল-আসাদী ও মুযায়না গোত্রের 
জনৈক আযাদকৃত দাস মদীনায় খাদ্যদ্রব্য মজুদ করত। ওমর (রাঃ) 
তাদেরকে মদীনা থেকে বের করে দিয়েছিলেন ।১৭ 


ইমাম কাসানী (রহঃ) বলেন, 

5৯ ১৮০০ 5 তে দর এ উর তি খা তত SE Fy ৬ 
৬০ 2৮ 0d | ১১ EY ৩৩ সপ FE ৪ সু ৯৯ 
৫৮ 22 ৩১3 PE OF Bg এ FOU OY রি Se % 
২ ৩৩১ ol ৩৬ পল 0 সত ০৮০ ৬৮ 21৯0 ৯১9 ২০৯ 


০৮ 4৮5 4 
4৬ I 





‘যুলুম দূর করার জন্য মজুদদারকে মজুদকৃত পণ্য বিক্রি করার নির্দেশ দেয়া 
হবে। তবে তাকে তার নিজের ও তার পরিবারের খাদ্যের অতিরিক্ত অংশ 





১৪৪. ইবনু তায়মিয়াহ, আল-হিসবাহ, পৃ: ১৯। 

১৪৫. উদ্ভুলুল ইকতিছাদ আল-ইসলামী, পৃ: ২৮৯। 

১৪৬. গালিব আব্দুল কাফী আল-কুরাশী, আওয়ালিয়্যাতল ফারক আস-সিয়াসিয়্যাহ (বেরত : 
আল-মাকতারুল ইসলামী, ১ম প্রকাশ, ১৪০৩/১৯৮৩), পৃঃ ৩৯৬ । 

১৪৭. ফাতহুল বারী ১২/১৯৭, হা/৬৮৩৪-এর আলোচনা দ্র. । 


www.ahlehadeethbd.org 


Contents 

54 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ৫৪ 
বিক্রি করার নির্দেশ দেয়া হবে। যদি সে না করে এবং মজুদদারির উপর 
যিদ করে এবং দ্বিতীয়বার রাষ্ট্র প্রধানের কাছে বিষয়টি উত্থাপিত হয় । আর 
সে এ বিষয়ে যিদের উপরেই থাকে তাহ'লে রাষ্ট্র প্রধান তাকে নছীহত 
করবেন এবং ভীতি প্রদর্শন করবেন। যদি সে না করে এবং তৃতীয়বার রাষ্ট্র 
প্রধানের কাছে বিষয়টি উত্থাপিত হয় তাহ'লে তিনি তাকে বন্দী করবেন 
এবং তার মন্দ কর্মের জন্য তাকে তিরস্কার করবেন। তবে তাকে বিক্রি 
করতে বাধ্য করা যাবে না। ইমাম মুহাম্মাদ বলেন, তাকে বিক্রি করতে 
বাধ্য করা হবে” ।১৯৮ 


আধুনিক অর্থনীতিবিদ ড. আমীন মুছতফা আব্দুল্লাহ বলেন, ৫৩১ 7০4৪ 
lt ৮591৩ es ie ০৪০ তা খা এ Raps Lx 
lp ms SUL ৮১০০৬ ৪০৪4 855৮ 58 ০৬৪৩৪ মিজুদদারীকে 
শাস্তিমূলক অপরাধ হিসাবে গণ্য করা হয়। অপরাধ বিবেচনা ও নির্দেশ 
দিবেন। তবে মজুদদারির সময়, স্থান ও কার্যকারিতা অনুযায়ী এর শাস্তিকে 
শাসক নিজের ইখতিয়ারে রাখবেন। এটি নির্ধারণমূলক শাস্তি। শাসক 
যেমনটা মনে করেন সে অনুযায়ী তিনি শাস্তি নির্ধারণ করবেন’ ।৯৯ 

অপরাধের গুরুত্ব ও পরিবেশ বুঝে শাসক মজুদদারির জন্য লঘু ও গুরু দণ্ড 
দিতে পারেন । ইসলামী শরী“আতে একে “তাখীর' 0 _২)) বলে যেমন, 
মজুদকৃত পণ্য ক্রোক বা জব্দ করা, মজুদদারকে বন্দী করা, বাজার থেকে 
বের করে দেয়া, প্রহার করা, মজুদকৃত পণ্য ধ্বংস করা প্রভৃতি ।+৫ 


৯. অর্থের প্রতি অতিরিক্ত মোহ মানুষকে মুনাফাখোরী ও মজুদদারির প্রতি 
ধাবিত করে। অবৈধ পথে উপার্জনের এ পন্থাকে তারা লাভজনক মনে 





১৪৮. বাদায়েউছ ছানায়ে ৫/১২৯। 

১৪৯. উঁছুলুল ইকতিছাদ আল-ইসলামী, পৃঃ ২৮৮ ॥ 

১৫০. হুদা লাউর, আল-ইহতিকার ওয়া উকুবাতুহু বায়নাশ শারী'আতিল ইসলামিয়্যাহ ওয়াল 
কানুন আল-ওয়ায ঈ, মাস্টার্স থিসিস, শিক্ষাবর্ষ : ২০১৩-১৪, জামি 'আতুল ওয়াদী, 
আলজেরিয়া, পৃঃ ৬৭-৬৮। 


www.ahlehadeethbd.org 


Contents 
ক 
ও সমাজবিজ্ঞানী ইবনে খালদূন বলেন, =|) ৮০৫ 69১ ৮ ০৪৮1 3 
৬ ১১৯ এটি cei ৪১৬ 3 ৩০ EAS ৩। LoS এ 
৩1) 1 5 45৬ 54৬ ‘নগরীর দূরদর্শী ও অভিজ্ঞ ব্যক্তিদের কাছে এ 
বিষয়টি সুপরিচিত যে, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সময় ঘনিয়ে আসার 
অপেক্ষায় শস্য মজুদ করে রাখা অশুভ কাজ। কারণ এভাবে অর্জিত লাভ 
7 
রাবি টানি বোনা 
০ ॥ তি এ (5 ০৮৮ 5৪ ৮৪ এ ০ ‘সম্পদের প্রাচুর্য 
ধনাট্যতা নয়; রবং প্রকৃত ধনাঢ্য ব্যক্তি, যার অন্তর সম্পদশালী” 1১৫২ 
১০. আমাদের দেশে পণ্য আমদানী করার পর আমদানীকারকরা এই পণ্য 
গুদামজাত ও বাজারজাতকরণের জন্য ব্যাংক থেকে খণ নিয়ে থাকে । তারা 
এই খণ পরিশোধের সময় পায় চার থেকে ছয় মাস। এ অতিরিক্ত সময় 
পাওয়ার কারণে আমদানীকারকরা পণ্য মজুদ করে থাকে এবং বাজারে 
পণ্যের দাম বৃদ্ধি পেলেই সরবরাহ করে। এই খণ পরিশোধের সময়সীমা 


কমিয়ে এক মাসের মধ্যে নিয়ে এলে আমদানীকারকরা মজুদের সময় পাবে 
না। 


১১. মুনাফাখোরী ও মজুদদারী প্রতিরোধের অপরিহার্য পূর্বশর্ত হ'ল বিচার 
বিভাগের স্বাধীনতা ৷ বিচার বিভাগকে সরকারের যাবতীয় হস্তক্ষেপ, প্রভাব 
ও চাপ থেকে সম্পূর্ণরূপে মুক্ত ও স্বাধীন হ'তে হবে, যাতে তা মুনাফাখোর 
ও মজুদদারদের বিরুদ্ধে আইন অনুযায়ী নির্ভয়ে রায় প্রদান করতে পারে । 
নবী করীম (ছাঃ)-এর যুগে মাখযুম গোত্রের জনৈক মহিলা চুরি করলে তার 
গোত্রের লোকজন রাসূলুল্লাহ (ছাঃ)-এর কাছে তার ব্যাপারে সুপারিশ করার 
জন্য উসামা বিন যায়েদ (রাঃ)-এর কাছে আসে । উসামা (রাঃ) এ ব্যাপারে 








১৫১. মুকাদ্দামা ইবনে খালদুন, পৃ: ৩৩০, ‘মজুদদারী’ অনুচ্ছেদ । 
১৫২. বুখারী হা/৬৪৪৬। 


www.ahlehadeethbd.org 


Contents 


56 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ৫৬ 


নবী করীম (ছাঃ)-এর সাথে আলোচনা করলে তিনি অগ্নিশর্মা হয়ে যান। 
অতঃপর হামদ ও ছানার পর বলেন, 


নি 
£ ৮4 


99 ০2354 Lael red Go BLUE এপ SES দেও এটি LH 
Of ial LES GGL 188 Ga ৮৫ 57, 
44 52) 550০ ১৩০০ হে Lb 
“তোমাদের পূর্ববর্তী লোকেরা এজন্য ধ্বংস হয়েছে যে, যখন তাদের মধ্যে 
সনত্ান্ত কেউ চুরি করত তখন তারা তাকে ছেড়ে দিত এবং যখন দুর্বল কেউ 
চুরি করত তখন তারা তার উপর দণ্ড কার্যকর করত। যেই সত্ত্বার হাতে 
মুহাম্মাদের প্রাণ তার কসম! মুহাম্মাদের মেয়ে ফাতিমাও যদি চুরি করত, 
তবে তার হাতও আমি অবশ্যই কেটে দিতাম’ ।১৫ 
১২. ব্যবসায়ীদেরকে হালাল উপার্জনের প্রতি উদ্বুদ্ধ করতে হবে এবং 
তাদের মাঝে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে হবে । প্রফেসর 18051 
মজুদদারী প্রতিরোধের জন্য নৈতিকতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব 
দিয়েছেন।১৫১ 


রাসূল (ছাঃ) হালাল উপার্জনের প্রতি জোর তাগিদ দিয়ে বলেন, এ) ৬ 
(2 ১) 4 ১ 4% ‘আল্লাহ পবিত্র। পবিত্ৰ ভিন্ন তিনি গ্রহণ করেন 
না’ ৫ তিনি বলেন, ০৮৬ (৭৬ ১০% ৷ ০১১৫ 0 হারাম দ্বারা 
পরিপুষ্টিসাধিত দেহ জান্নাতে প্রবেশ করবে না’ 1১৬ তিনি আরো বলেন, 4 
« 9 96৬ ১০১৮০ ১৮ শর্ট ৯০ হারাম দ্বারা গঠিত প্রত্যেক দেহ 
জাহান্নামে যাওয়ার অধিক উপযুক্ত” 1১৫৭ 





১৫৩. বুখারী হা/৩৪৭৫, ৪৩০৪ । 

১৫৪. ভ. এম. এ মান্নান, ইসলামী অর্থনীতি: তত ও প্রয়োগ (ঢোকা: ইসলামিক ইকনমিক্স রিসার্চ 
ব্যুরো, ১৯৮৩), পৃ: ১২৯। 

১৫৫. মুসলিম হা/১০১৫। 

১৫৬. মিশকাত হা/২৭৮৭; সিলসিলা ছহীহা হা/২৬০৯। 

১৫৭, ছহীহুল জামে হা/৪৫১৯, হাদীছ ছহীহ । 


www.ahlehadeethbd.org 


Contents 


৫৭ ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল 57 
রি 858 2. EY 2 
অন্য হাদ ছে র সুলুল্লাহ (ছাঃ) বলে ন, 43 ৮০9 ৮১৩ ৩ UL | 


এ ০35০ ৩ এগ ৩১১ ৩৮ dl এন ও a GIGS SS 
-/ {>= "2 “যে ব্যক্তি অবৈধভাবে সম্পদ উপার্জন করল । অতঃপর এর 
টিক 

দ্বারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করল বা ছাদাকা করল বা আল্লাহ্‌র পথে তা 
ব্যয় করল, এর সবগুলিকে একত্রিত করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা 


21১৫৮ 


হবে । 


ইমাম ইবনুল কীইয়িম (রহঃ) বলেন, 4119 ০৬) ০91 ৩০৫ ৮৪১ 
০0605 0 রা? এছ 9 4১৫৫ ০ 01০৮ 7১0 

2) ক নো তে ০১৮১ ==> ‘পুণ্য, শাস্তি, প্ৰশংসা ও 
নিন্দা যেমন টাকা-পয়সা খরচের সাথে সম্পৃক্ত, তেমনি তা উপার্জনের 


সাথেও সম্পর্কিত । অনুরূপভাবে এর আয়ের উৎস ও ব্যয়ের খাত সম্পর্কেও 
জিজ্ঞেস করা হবে’ ১৫৯ 


মজুদদারির ভয়াল থাবা : ইতিহাসের সাক্ষ্য 


পাই, বাংলা-বিহার-উড়িষ্যায় ব্রিটিশ ইস্ট ইণ্ডিয়া কোম্পানীর শাসন 
প্রতিষ্ঠিত হওয়ার পর ফসলের পরিবর্তে মুদ্রা রাজস্ব আদায়ের একমাত্র 
মাধ্যমে পরিণত হয়। ফলে খাজনার টাকা সংগ্রহের জন্য কৃষককে তার 
সারা বছরের খাদ্য ফসল বিক্রি করতে হ'ত। এই সুযোগে ইংরেজ 
ব্যবসায়ীরা বাংলা-বিহারের বিভিন্ন স্থানে ধান-চাল ক্রয়ের জন্য ক্রয়কেন্দ্র 
খুলে বসে । শুধু তাই নয়, বেশী মুনাফা লাভের আশায় এসব ক্রয়কৃত 
খাদ্যদ্রব্য গুদামজাত করা শুরু করে । পরে সুযোগ-সুবিধামতো এসব খাদ্যই 
চড়ামূল্যে সেই চাষীদের নিকটই আবার বিক্রি করত। ফলে খাদ্য 
গুদামজাতকরণের মাধ্যমে কৃত্রিম অভাব সৃষ্টির কারণেই এর অবশ্যস্তাবী 
পরিণতি হিসাবে দুর্ভিক্ষ ঘনিয়ে এল। ১৭৬৯ সালে ক্রয়কৃত সমস্ত ফসল 





১৫৮. ছহীহ তারগীব হা/১৭২১। 
১৫৯. ইবনুল কাইয়িম আল-জীওযিয়াহ, আল-ফাওয়াইদ (কায়রো : দারুল হাদীছ, 
১৪২৬/২০০৫), পৃঃ ২০৭, টাকা-পয়সা উপার্জনের প্রকারভেদ’ অনুচ্ছেদ ॥ 


www.ahlehadeethbd.org 


Contents 
58 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ৫৮ 


কোম্পানীর লোকেরা ১৭৭০ সালেই বেশী দামে হতভাগ্য চাষীদের নিকট 
বিক্রি করতে লাগল । বাংলার চাষী তা ক্রয় করতে ব্যর্থ হয়ে নযীরবিহীন 
দুর্ভিক্ষের শিকার হ'ল । মারা গেল কয়েক লক্ষ বনু আদম । বাংলা ১১৭৬ 
(১৭৬৯-৭০খু.) সালের এই দুর্ভিক্ষই ইতিহাসে “ছিয়ান্তরের মন্বন্তর” নামে 
খ্যাত। 


প্রত্যক্ষদর্শী ইংরেজ এঁতিহাসিক ইয়ং হাসব্যান্ড (Young Husband)-এর 
ভাষায়, “তাদের (ইংরেজ বণিকদের) মুনাফার পরবর্তী উপায় ছিল চাল 
কিনে গুদামজাত করে রাখা । তারা নিশ্চিত ছিল যে, জীবনধারণের পক্ষে 
অপরিহার্য এ দ্রব্যটির জন্য তারা যে মূল্যই চাইবে, তা পাবে। ...চাষীরা 
তাদের প্রাণপাত করা পরিশ্রমের ফল অপরের গুদামে মজুদ থাকতে দেখে 
চাষ-বাস সম্পর্কে এক রকম উদাসীন হয়ে পড়ল । ফলে দেখা দিল ভয়ানক 
খাদ্যাভাব | দেশে যেসব খাদ্য ছিল, তা ইংরেজ বণিকদের দখলে । খাদ্যের 
পরিমাণ যত কমতে থাকল, ততই দাম বাড়তে লাগল । শ্রমজীবী দরিদ্র 
জনগণের চির দুঃখময় জীবনের ওপর পতিত হ’ল এই পুঞ্জীভূত দুর্যোগের 
প্রথম আঘাত । কিন্তু এটা এক অশ্রুতপূর্ব বিপর্যয়ের আরম্ভ মাত্র’ । 


তিনি আরো বলেন, “এই হতভাগ্য দেশে দুর্ভিক্ষ কোন অজ্ঞাতপূর্ব ঘটনা 
নয়। কিন্তু দেশীয় জনশক্রদের সহযোগিতায় একচেটিয়া শোষণের 
বর্বরসুলভ মনোবৃত্তির অনিবার্য পরিণতিস্বরূপ যে অভূতপূর্ব বিভীষিকাময় 
দৃশ্য দেখা দিল, তা ভারতবাসীরাও আর কোনদিন চোখে দেখেনি বা কানে 
শোনেনি । চরম খাদ্যাভাবের এক ভয়াবহ ইঙ্গিত নিয়ে দেখা দিল ১৭৬৯ 
সাল। সঙ্গে সঙ্গে বাংলা-বিহারের সমস্ত ইংরেজ বণিক তাদের সকল 
আমলা, গোমস্তা, রাজস্ব বিভাগের সকল কর্মচারী, যে যেখানে নিযুক্ত ছিল 
সেখানেই দিবারাত্র অক্লান্ত পরিশ্রমে ধান-চাল কিনতে লাগল। এই জঘন্যতম 
ব্যবসায়ে মুনাফা এত শীঘ্র ও এত বিপুল পরিমাণ ছিল যে, মুর্শিদাবাদের 
নবাব দরবারে নিযুক্ত একজন কপর্দকশুন্য ভদ্রলোক এ ব্যবসা করে দুর্ভিক্ষ 
শেষ হওয়ার সাথে সাথে প্রায় ৬০ হাযার পাউণ্ড (দেড় লক্ষাধিক টাকা) 
দেশে পাঠিয়েছিল (Young Husband - Transaction in India, 1786) °° 





১৬০. মেসবাহুল হক, পলাশী যুদ্ধোত্তর মুসলিম সমাজ ও নীল বিদ্রোহ (ঢাকা : ইসলামিক 
ফাউণ্ডেশন বাংলাদেশ, ৩য় সংস্করণ, মে ১৯৮৭), পৃঃ ১১-১৩ । 


www.ahlehadeethbd.org 


Contents 
৫৯ ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল 59 


ডব্লিউ. ডব্লিউ. হান্টার বলেন, 411 through the fifling summer of 
1770 the people went on dying. The husbandmen sold their 
cattle; they sold their implements of agriculture; they 
devoured their seedgrain; they sold their sons and 
daughters, till at length no buyer of children could be 
found; they eat the leaves of trees and the grass of the 
field; and in June 1770 the Resident at the Durbar affirmed 
that the living were feeding on the dead. Day and night a 
torrent of famished and diseasestricken wretches poured 

into the great cities. At an early period of the year 

pestilence had broken out. In March we find smallpox at 
Moorshedabad, where it glided through the Viceregal 
mutes, and cut off the Prince Syfut in his palace. The 
streets were blocked up with promiscuous heaps of the 
dying and dead. Interment could not do its work quick 

enough; even the dogs and jackals, the public scavengers 
of the East, became unable to accomplish their revolting 
work, and the multitude of mangled and festering corpses 
at length threatened the existence of the citizens. 


‘১৭৭০ সালের শ্বাসরুদ্ধকর গ্রীষ্মকালব্যাপী মানুষ মারা যাচ্ছিল। কৃষকেরা 
তাদের গবাদিপশু, লাঙল-জোয়াল বেচে ফেলেছে এবং খাদ্যশস্য গোগ্রাসে 
খেয়ে ফেলেছে । অবশেষে তারা তাদের ছেলেমেয়ে বিক্রি করেছে। অবস্থা 
এতদূর গড়ালো যে, ছেলেমেয়ের ক্রেতাও আর পাওয়া গেল না। তারপর 
তারা গাছের পাতা ও মাঠের ঘাস খেতে শুরু করে। ১৭৭০ সালের জুন 
মাসে দরবারের রেসিডেন্ট নিশ্চিত করলেন যে, জীবিত মানুষ মরা মানুষের 
গোশত ভক্ষণ করতে শুরু করেছে। রোগাক্রিষ্ট, প্রচণ্ড ক্ষুধায় কাতর মৃতপ্রায় 
হতভাগ্য মানুষগুলো দিনরাত স্রোতের বেগে বড় বড় শহরের দিকে ধাবিত 
হচ্ছিল। বছরের শুরুতেই মহামারির প্রাদুর্ভাব হয়েছিল৷ মার্চ মাসে আমরা 
মুর্শিদাবাদে গুটিবসন্ত দেখতে পেলাম। যা সেখানে প্রশাসনের কোন 
সাড়া-শব্দ ছাড়া নীরবে সংক্রমিত হচ্ছিল। শাহজাদা সাইফুতও এই রোগে 
তার প্রাসাদে মারা যান। মৃত ও মরণাপন্ন লোক স্তুপাকারে পড়ে থাকায় 
রাস্তাঘাট ছিল অবরুদ্ধ। লাশের সংখ্যা এতো বেশী ছিল যে, তা পুঁতে 


www.ahlehadeethbd.org 


Contents 
60 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ৬০ 


ফেলার কাজও দ্রুত সম্পন্ন করা সম্ভব ছিল না। প্রাচ্যের মেথর, কুকুর ও 
শৃগালের পক্ষেও এত বেশী লাশ নিশ্চিহ্ন করা সম্ভব ছিল না। ফলে 
দুর্গন্ধযুক্ত বিপুল সংখ্যক গলিত লাশ মানুষের অস্তিত্বকেই বিপন্ন করে 
তুলেছিল’ ৷” 

১৯৪৩ সালের দুর্ভিক্ষও মজুদদারির অশুভ প্রভাবের জ্বলন্ত সাক্ষী । এ 
দুর্ভিক্ষের প্রত্যক্ষদর্শী শেখ মুজিবুর রহমান তার ‘অসমাপ্ত আত্মজীবনী’তে 
লিখেছেন, ১৯৪৩ সালে ভয়াবহ দুর্ভিক্ষ আরম্ভ হয়েছে। লক্ষ লক্ষ লোক 
মারা যাচ্ছে’ । অন্যত্র তিনি লিখেছেন, ‘দুর্ভিক্ষ শুরু হয়েছে। গ্রাম থেকে লাখ 
লাখ লোক শহরের দিকে ছুটেছে স্ত্রী-পুত্রের হাত ধরে । খাবার নাই, কাপড় 
নাই। ইংরেজ যুদ্ধের জন্য সমস্ত নৌকা বাজেয়াপ্ত করে নিয়েছে। ধান, চাল 
সৈন্যদের খাওয়াবার জন্য গুদাম জব্দ করেছে। যা কিছু ছিল ব্যবসায়ীরা 
গুদামজাত করেছে। ফলে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা 
দশ টাকা মণের চাউল চল্লিশ-পঞ্চাশ টাকায় বিক্রি করছে। এমন দিন নাই 
রাস্তায় লোকে মরে পড়ে থাকতে দেখা যায় না। ...ইস্ট ইন্ডিয়া কোম্পানি 
যখন বাংলাদেশ দখল করে মীর জাফরের বিশ্বাসঘাতকতায়, তখন বাংলার 
এত সম্পদ ছিল যে, একজন মুর্শিদাবাদের ব্যবসায়ী গোটা বিলাত শহর 
কিনতে পারত । সেই বাংলাদেশের এই দুরবস্থা চোখে দেখেছি যে, মা মরে 
পড়ে আছে, ছোট বাচ্চা সেই মরা মার দুধ চাটছে। কুকুর ও মানুষ 
একসাথে ডাস্টবিন থেকে কিছু খাবার জন্য কাড়াকাড়ি করছে। 
ছেলেমেয়েদের রাস্তায় ফেলে দিয়ে মা কোথায় পালিয়ে গেছে। পেটের দায়ে 
নিজের ছেলেমেয়েকে বিক্রি করতে চেষ্টা করছে। কেউ কিনতেও রাজি হয় 
নাই। বাড়ির দুয়ারে এসে চিৎকার করছে, “মা বাচাও, কিছু খেতে দাও, 
মরে তো গেলাম, আর পারি না, একটু ফেন দাও’ । এই কথা বলতে বলতে 
এ বাড়ির দুয়ারের কাছেই পড়ে মরে গেছে । আমরা কি করব? হোস্টেলে 
যা বাঁচে দুপুরে ও রাতে বুভূক্ষুদের বসিয়ে ভাগ করে দেই, কিন্তু কি হবে 


এতে’? ১৬২ 





১৬১. W.W. Hunter, The Annals of Rural Bengal (London : Smith, Elder and 
Co, 1868), P. 26-27. 
১৬২. শেখ মুজিবুর রহমান, অসমাও আত্মজীবনী (ঢাকা : দি ইউনিভাসির্টি প্রেস লিমিটেড, ২য় 
মুদ্রণ, সেপ্টেম্বর ২০১২), পৃঃ ১৭-১৮ ॥ 


www.ahlehadeethbd.org 


Contents 
৬১ ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল 61 


তিনি আরো লিখেছেন, ‘এই সময় রিলিফের কাজ করার জন্য গোপালগঞ্জ 
ফিরে আসি। ...বাড়িতে এসে দেখি ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। মানুষ 
সবই প্রায় না খেতে পেয়ে কঙ্কাল হতে চলেছে’ ।১৬৩ 


অধিক লাভের আশায় ব্যবসায়ীরা কালো বাজারে কাপড় বিক্রি করার জন্য 
গুদামজাত করতে শুরু করছে। একদিকে খাদ্য সমস্যা ভয়াবহ, শহীদ 
সাহেব রাতদিন পরিশ্রম করছেন, আর একদিকে অসাধু ব্যবসায়ীরা 
জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে শুরু করেছে । শহীদ সাহেব সমস্ত 
ঘেরাও করতে । সমস্ত বড়বাজার ঘেরাও করা হল। হাজার হাজার গজ 
কাপড় ধরা পড়ল, এমনকি দালানগুলির নিচেও এক একটা গুদাম করে 
রেখেছিল তাও বাদ গেল না। এমনি করে সমস্ত শহরে চাউল 
গুদামজাতকারীদের ধরবার জন্য একইভাবে তল্লাশি শুরু করলেন । 
মাড়োয়ারিরাও কম পাত্র ছিল না। কয়েক লক্ষ টাকা তুলে লীগ মন্ত্রিসভাকে 
খতম করার জন্য কয়েকজন এমএলএকে কিনে ফেলল । ফলে এক ভোটে 
লীগ মন্ত্রিত্কে পরাজয়বরণ করতে হল? ।১৬ 


শেখ মুজিবুর রহমান তার “আমার দেখা নয়া চীন’ শীর্ষক ভ্রমণগ্রন্থে 
বলেছেন, ‘যে দেশের মানুষ না খেয়ে মরে, সামান্য দরকারি জিনিস 
জোগাড় করতে যাদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে, সে দেশে যুদ্ধে যে কতখানি 
ক্ষতি হয় তা ১৯৪৩ সালের দুর্ভিক্ষের কথা মনে করলেই বুঝতে পারবেন। 
কোথায় ইংরেজ যুদ্ধ করছে, আর তার জন্য আমার দেশের ৪০ লক্ষ লোক 
শৃগাল কুকুরের মতো না খেয়ে মরেছে' ৷** 

১৯৪৬ সালের ২রা অক্টোবর উপমহাদেশের প্রাচীনতম দৈনিক ‘আজাদ’ 
খাদ্য-পরিস্থিতি' শীর্ষক এক সম্পাদকীয়তে লিখেছিল, “১৯৪৩ সাল হইতে 
বাংলার বুকে এই ধ্বংসলীলা চলিয়াছে। মাসের পর মাস মানুষ অনাহারের 





১৬৩. এ, পৃঃ ১৯। 

১৬৪. এ, পৃঃ ৩৩। 

১৬৫. শেখ মুজিবুর রহমান, আমার দেখা নয়া চীন (ঢাকা : বাংলা একাডেমী, ১ম প্রকাশ, ১লা 
ফেব্রুয়ারী ২০২০), পৃঃ ১৯। 


www.ahlehadeethbd.org 


Contents 


62 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ৬২ 


বাঁচিয়াছে। কিন্তু মৃত্যুর সময়ও বাঙ্গালীর একান্ত কাম্য ঘরের কোণে 
লোকের ঠাই হয় নাই। আমরা জানি মানুষের এই দুঃখের দুর্দশার সুযোগ 
লইয়া অনেক শিক্ষিত পথের ফকিরও বড়লোক হইয়া গিয়াছে। ... 
একদিকে বন্তহীন, অনাহার জর্জরিত কোটি কোটি মানুষ । আর একদিকে 
চোরাবাজার, কালোবাজারি, দুর্নীতিপরায়ণ একটা শ্রেণী- যাহাদের এতটুকু 
দয়া-মায়া নাই, নির্মম, পাষাণ যাহাদের অংশ । বাংলার বাসিন্দারা এই দুই 
শ্রেণীতে বিভক্ত হইয়াছে’ ৷*** 


স্বার্থপরতা, অবৈধ লাভ ও লোভের চরম বহিঃপ্রকাশ ঘটায়। এর ফলে 
জনগণ দারুণ ক্ষতির সম্মুখীন হয়। এজন্য ইসলামে মজুদদারী হারাম। 
এটি তাদের উপর কৃত এক প্রকার যুলুম” এতে কোনই সন্দেহ নেই। 
কারণ এর সাথে বান্দার হক জড়িত। রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, 


sl 10 ৩ তে এ 6 5 LG Lb dl ও 9 2 এ ০ 
ECG ১০) ০ ৮৫ sh 00 ভি ATA এ এও ক ও 
১৪ LE Sl Lali alah 095 BEY sh 00 এ a পে 

uo 
“যুলুম তিন প্রকার । ১. এমন যুলুম যা আল্লাহ উপেক্ষা করবেন না। ২. 
এমন যুলুম যা মাফ করে দেয়া হবে এবং ৩. এমন যুলুম যা ক্ষমা করা হবে 
না। যে যুলুম ক্ষমা করা হবে না তা হ'ল শিরক। আল্লাহ শিরকের পাপ 
ক্ষমা করবেন না। আর যে যুলুম ক্ষমা করে দেয়া হবে তা হ'ল বান্দা ও 
আল্লাহ্‌র মাঝে কৃত যুলুম । আর যে যুলুমকে উপেক্ষা করা হবে না তা হ’ল 


বান্দাদের একের প্রতি কৃত অন্যের যুলুম । আল্লাহ তাদের একজনের কাছ 
থেকে অন্যজনের কিছাছ গ্রহণ করবেন’ ১৮ 





১৬৬. আজাদ ও সমকালীন সমাজ, পৃঃ ২০৮-২০৯। 
১৬৭. বাদায়েউছ ছানায়ে ৫/১২৯ । 
১৬৮. সিলসিলা ছহীহাহ হা/১৯২৭, হাদীছ হাসান । 


www.ahlehadeethbd.org 


Contents 


দ্রব্মূল্যের উর্ধ্বগতি 

দ্রব্যমূল্যের উর্বগতির পদতলে জনজীবন পিষ্ট । দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া 
উ্ধ্বশ্বাসে ছুটছে তো ছুটছেই। এর মুখে লাগাম দেয়া যাচ্ছে না। 
জীবনযাত্রার ব্যয় বাড়ার কারণে দৈনন্দিন পারিবারিক চাহিদা মেটাতে 
পরিবার প্রধানদের উঠছে নাভিশ্বাস। “কনজ্যমারস আ্যাসোসিয়েশন অব 
বাংলাদেশ’ (ক্যাব)-এর ২০১৮ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ২০১৮ 
সালে জীবনযাত্রার ব্যয় বেড়েছে ৬ শতাংশ । একই সঙ্গে পণ্য ও সেবার 
মূল্য বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ১৯ শতাংশ। ২০১৮ সালে সব ধরনের 
চালের গড় মূল্য বেড়েছে ৮ দশমিক ৯১ শতাংশ, মাছের দাম সাড়ে ১৩ 
শতাংশ, শাকসবজিতে ৯ দশমিক ৩৮ শতাংশ, তরল দুধে ১৩ দশমিক ৩৩ 
শতাংশ, গোশতে ৩ দশমিক ৩৭ শতাংশ, ডিমে বেড়েছে ৭ দশমিক ৭১ 
শতাংশ । দুই কক্ষ বিশিষ্ট বাড়ী ভাড়া বেড়েছে ৫ দশমিক ৫ শতাংশ । আর 
২০১৯ সালে জীবনযাত্রার ব্যয় বেড়েছে সাড়ে ৬ শতাংশ । ক্যাবের 
প্রতিবেদনে দেখা যায়, ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে দুই অংকের 
হারে বেড়েছে পেঁয়াজ, রসুন, আদা, এলাচ, চা, গরুর তরল দুধ, 
গেঞ্জিজাতীয় পোশাকের দাম ও গ্যাসের চুলার মাশুল বা বিল। ১৮টি 
সবজির গড় দাম বেড়েছে ৮ শতাংশের কিছু বেশী । এর মধ্যে কিছু সবজির 
দাম অবশ্য অনেক বেড়েছে। যেমন এক কেজি পটলের গড় দাম ৫২ টাকা 
থেকে বেড়ে ৭৯ টাকা হয়েছে। আবার কিছুটা কমেছে আলু, লাউ ও কাচা 
পেঁপের দাম । এছাড়া আটার দাম ৫ শতাংশের মতো বেড়েছে, যেটি প্রধান 
খাদ্যের একটি ।৯৬৯ মোটকথা, দ্রব্যমূল্যের উ্ধ্বগতির ফলে নিম্ন আয়ের 
মানুষের ও মধ্যবিত্তের এখন সংসার চালানোই দায় হয়ে পড়েছে। 
সম্প্রতি দৈনিক প্রথম আলো “মসলা ছাড়াই রাধতে হবে’ শিরোনামে এক 
প্রতিবেদনে বলেছে, বাজারে চড়া দামের পণ্য তালিকায় এখন আর শুধু 
পেয়াজ নয়, যোগ হয়েছে আদা, রসুন, শুকনা মরিচ ও হলুদও। 
গরমমসলার বাজারে এলাচির সঙ্গে তাল মিলিয়েছে দারুচিনি । সব মিলিয়ে 
মসলার বাজার স্বস্তিহীন। যদিও রান্নার এসব পণ্য না কিনে উপায় নেই। 
পত্রিকাটি টিসিবির সুত্রে মসলার দাম বৃদ্ধির চিত্র তুলে ধরেছে এভাবে, 





১৬৯. প্রথম আলো, ৮ই জানুয়ারী'২০, পৃঃ ২০। 


www.ahlehadeethbd.org 


Contents 
64 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ৬৪ 
মসলার দাম 


পেঁয়াজ : ৭০ থেকে ১২০ টাকা/কেজি। এক বছর আগের তুলনায় বেশী 
৩২২% ৷ রসুন : ১৫০ থেকে ২২০ টাকা/কেজি । এক বছর আগের তুলনায় 
বেশী ১৮৫% ৷ আদা : ১০০ থেকে ১৮০ টাকা/কেজি। এক বছর আগের 
তুলনায় বেশী ২৭%। শুকনা মরিচ : ২৬০ থেকে ৪০০ টাকা/কেজি। এক 
বছর আগের তুলনায় বেশী ৬৫% । দারুচিনি : ৪২০ থেকে ৪৫০ 
টাকা/কেজি। এক বছর আগের তুলনায় বেশী ৩৪% । এলাচ : ৪০০০ 
থেকে ৪৮০০ টাকা/কেজি। এক বছর আগের তুলনায় বেশী ১৪৪%।১ 


গত সেপ্টেম্বর মাসে (২০১৯) ভারত হঠাৎ করে পেঁয়াজ রফতানী বন্ধ করে 
দিলে বাংলাদেশের মুনাফাখোর মজুদদার সিণ্ডিকেট পেঁয়াজের মূল্য 
অবিশ্বাস্যভাবে বাড়িয়ে দেয়। ফলে পেঁয়াজ কিনতে সাধারণ মানুষকে 
নাকানি-চুবানি খেতে হয়। গ্রাহককে প্রতি কেজি পেয়াজ ২৫০ টাকা দরে 
পর্যন্ত কিনতে হয়েছে । এমনকি হালি দরে বাজারে পেঁয়াজ বিক্রির খবরও 
পত্রিকায় এসেছে। পত্রিকান্তরে প্রকাশ, পেঁয়াজের বাজারে কারসাজির মাধ্যমে 
এই সিপ্তিকেট প্রতিদিন ৫০ কোটি টাকা করে গত চার মাসে ভোক্তাদের ৩ 
হাযার ১৭৯ কোটি ৩৬ লাখ ৫০ হাযার টাকা হাতিয়ে নিয়েছে।১১ 


অন্যদিকে জানা গেছে যে, মিয়ানমার থেকে আমদানী করা পেঁয়াজ কেনা 
দামের চেয়ে প্রায় তিন গুণ দামে বিক্রির পেছনে জড়িত আছে কক্সবাজারের 
টেকনাফ ও চট্টগ্রামের ১৫ জনের একটি সিপ্তিকেট । বাণিজ্য মন্ত্রণালয় এবং 
যেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের যৌথ অনুসন্ধানে তাঁদের নাম উঠে 
এসেছে। এই সিপ্তিকেটটি ৪২ টাকায় মিয়ানমার থেকে পেয়াজ আমদানী 
করে ৯০ থেকে ১১০ টাকায় পাইকারি বাজারে বিক্রি করে আসছিল বলে 
অভিযোগ ওঠে । গত ৩রা নভেম্বর'১৯ খাতুনগঞ্জে অভিযান চালিয়ে এই 
অভিযোগের প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত ।১২ মিয়ানমার থেকে পেঁয়াজ 
আমদানীকারী শুধু এই সিণ্ডিকেট গত কয়েকদিনে ২১০ কোটি টাকা হাতিয়ে 
নিয়েছে ।১৩ 





১৭০. প্রথম আলো, ৭ই ফেব্রুয়ারী ২০২০, পৃঃ ২০। 

১৭১. সিন্ডিকেট হাতিয়ে নিয়েছে ৩ হাজার কোটি টাকা, দৈনিক ইনকিলাব, ৪ঠা নভেম্বর ১৯, পৃঃ ১। 
১৭২. সিভিকেট বাড়াচ্ছে পেঁয়াজের দাম, দৈনিক প্রথম আলো, ৫ই নভেম্বর "১৯, পৃঃ ২০ । 
১৭৩. ইনকিলাব, ৬ই নভেম্বর'১৯, পৃঃ ১২। 


www.ahlehadeethbd.org 


Contents 


ME lL Lol Los Son OE 


এজন্য সঙ্গতকারণেই জিনিসপত্রের দাম নিয়ে সম্প্রতি বাণিজ্যমন্ত্রী টিপু 
মুনশি বলেছিলেন, তিনি ‘আগুনের মধ্যে’ বাস করছেন। 
বৃটিশ আমলে ১৮৬০ সালে তদানীন্তন কবি রাধারমণ শীল দ্রব্যমূল্য নিয়ে 
একটি কবিতা লিখেছিলেন । সেখানে তিনি বলেছিলেন, 
আগে তেল আট সের টাকায় পেয়েছি 
সে তেলে এখন হায় সে তেল এখন, 
তিন সের টাকাতেও না হয় ঘটন। 
পূর্ব্বাপর এক বেটে অল্পমূল্যে লুণ । 
এখন লুণের দরে লেগেছে আগুন । 
ভেতো বাঙালীর সার ভরসা তুগুল। 
বিদেশে চালানো তাহা হয়েছে ভণ্ডুল । 
আগেতে টাকায় ছিলো দুধ কুড়ি সের । 
আটসের পাইনাকো-অদৃষ্টের ফের। 
ঘৃত ছানা মাখন কি করিব আহার । 
শাক-ভাত খেয়ে কাল কাটা হল ভার। 
এদিকে ওদিকে দুদিকে মারা যাই 
বাঙালীর ভাগ্যে সুখ বুঝি আর নাই ।+ 
এই কবিতাটি এখনো দিব্যি চালিয়ে দেওয়া যায়। 


মূলতঃ ব্যবসায়ীদের কারসাজিতেই দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে থাকে । ইমাম ইবনু 
তায়মিয়াহ (রহঃ) এ প্রসঙ্গে বলেন, 


৪৮] hs ১৪৩০ ৬০৬৩ ৮৮3 04০0 ৪০5 এও 
১6 553 5 UUs পে ০2600 ৪45 ঞ 0 ৩ প্রেত 
৮ US ১৮৯ as 2 CL ১৩] এ লেখ এ উ ০ % 
উঠ ও এট ৬০ এ) UF ৯৮ ক ৬৮ JY 


PAE NES 





১৭৪. শওকত হোসেন, আড়াই শ টাকায় পেঁয়াজ বা টাকায় আট মণ চাল, এথম আলো, বিশেষ 
ক্রোড়পত্র 'এর-বাণিজ্য’, ২রা ডিসেম্বর'১৯, পৃঃ ২। 


www.ahlehadeethbd.org 


Contents 


66 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ৬৬ 


“মূল্যবৃদ্ধি বা মূল্মহাস এ দু'টি এ সকল ঘটনার অন্যতম, যার স্রষ্টা একমাত্র 
আল্লাহ ছাড়া অন্য কেউ নন। তার ইচ্ছা ও ক্ষমতা ছাড়া এর কিছুই 
সংঘটিত হয় না। তবে আল্লাহ সুবহানাহু তা'আলা কখনো কখনো কতিপয় 
বান্দার কর্মকে কিছু ঘটনা সংঘটিত হওয়ার কারণ হিসাবে নির্ধারণ 
করেছেন। যেমন হত্যাকারীর হত্যাকে নিহত ব্যক্তির মৃত্যুর কারণ 
করেছেন। বান্দাদের যুলুমের কারণে তিনি কখনো মূল্যবৃদ্ধি করেন এবং 
কখনো কিছু মানুষের ইহসানের কারণে মূল্মহাস করেন’ ।১ 


দ্রব্যমূল্যের উ্ধ্বগতির কারণ সমূহ : 

১. মজুদদারী : দ্রব্যমূল্যের উধ্বগতির অন্যতম প্রধান কারণ মজুদদারী । 
একশ্রেণীর মুনাফালোভী সুযোগসন্ধানী অসৎ ব্যবসায়ী সস্তা দামে পণ্য ক্রয় 
করে এবং ভবিষ্যতে চড়া দামে বিক্রয় করার মানসে তা মজুদ করে রাখে । 
ফলে বাজারে দুষ্প্রাপ্যতার দরুন পণ্যের চাহিদা বৃদ্ধি পায় এবং পণ্যমূল্য হু 
হু করে বেড়ে যায়। ইমাম ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, 


lh ৮ ০৩ এ এ] 0৬৯ ৩ 95৯ এ ২০৫ উন 2১ ৮৯ 3৮ 
NS gy 0৮৮০ 95 0 9১9 (ডি ৯০৪ 8৮9 te এ 
রে Ae চি এ ৮ এ 


শলা লাজ “0&5, 


hts ody od he 
“কেননা মজুদদার মানুষের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ক্রয় করে মজুদ করে রাখে 
এবং তাদের নিকট চড়া দামে বিক্রি করতে চায় । ক্রেতা সাধারণের প্রতি 
সে যুলুমকারী । এজন্য শাসক মানুষের প্রয়োজন দেখা দিলে তাদের নিকট 
মজুদকৃত জিনিস প্রকৃত মূল্যে বিক্রি করতে বাধ্য করতে পারেন। যেমন, 
কারো নিকট এমন খাদ্য মজুদ আছে যার প্রয়োজন তার নেই। আর 
এমতাবস্থায় মানুষ ক্ষুধার্ত থাকে । তখন তাকে প্রচলিত বাজার মূল্যে 
মানুষের কাছে তা বিক্রি করতে বাধ্য করা হবে’ ।১৭৬ 





১৭৫. ইবনু তায়মিয়াহ, মাজমু উল ফাতাওয়া ৮/৫২০ । 
১৭৬. মাজমু উল ফাতাওয়া ২৮/৭৫ । 


www.ahlehadeethbd.org 


Contents 

৬৭ ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল 67 
২. প্রাকৃতিক দুর্যোগ : অনেক সময় মহান আল্লাহ মানুষকে পরীক্ষা করার 
জন্য কিংবা তাদের কৃতকর্মের দরুণ শাস্তি দানের উদ্দেশ্য প্রাকৃতিক দুর্যোগ 
যেমন অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, জালোচ্ছ্বাস, খরা প্রভৃতি নাযিল করেন। এ 
সম্পর্কে মহান আল্লাহ বলেন, ০44 ১9১ 0 A ৩5 EY 
৩১৯১ 4% 30 আখেরাতে) কঠিন শাস্তির পূর্বে (দুনিয়াতে) আমরা 
তাদের লঘু শাস্তির স্বাদ আস্বাদন করাবো। যাতে তারা (আল্লাহ্র পথে) 
ফিরে আসে" সোজদাহ ৩২/২১)। তিনি আরো বলেন, 3৮ ৮৪৫ 79047 
০৮2 ly 00 ৬৮ ১০৪) (৯19 ৯১৯ ‘আর অবশ্যই 
আমরা তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন ও প্রাণের ক্ষতির 
মাধ্যমে এবং ফল-শস্যাদি বিনষ্টের মাধ্যমে...’ (বাকারাহ ২/১৫৫)। 

মূলতঃ মানুষের পাপের কারণেই এমনটি হয়ে থাকে। যেমন আল্লাহ বলেন, 
7 a ME dl সী উড জে ০৯৪ পর ১2০8 


3৮:০৮ 1৮:৮৪ স্থলে ও সমুদ্রে সর্বত্র বিপর্যয় ছড়িয়ে পড়েছে 
মানুষের কৃতকর্মের ফল হিসাবে। এর মাধ্যমে আল্লাহ তাদের কর্মের কিছু 
শাস্তি আস্বাদন করাতে চান, যাতে তারা (পাপ ছেড়ে আল্লাহ্‌র দিকে) ফিরে 
আসে’ (রম ৩০/৪১)। ফলে উক্ত পরিস্থিতিতে জনগণের চাহিদা অনুযায়ী 
দ্রব্যসামগ্রী কম উৎপাদন হেতু মূল্যস্ষীতি দেখা দেয়। 


প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠলেও একশ্রেণীর 
ব্যবসায়ী এটিকে মুনাফা লাভের মওকা হিসাবে গ্রহণ করে। দেশের একটি 
অঞ্চলের বন্যা যেন সারা দেশে দাম বাড়ানোর মোক্ষম সুযোগ ও হাতিয়ার 
হিসাবে কাজ করে। বন্যা কমে গেলেও একবার বেড়ে যাওয়া পণ্যের দাম 
কমতে চায় না। মজার ব্যাপার হ'ল, বন্যার অজুহাতে বিদেশ থেকে 
আমদানী করা পণ্য কিংবা যেসব পণ্য বন্যাকবলিত এলাকার বাইরে উৎপন্ন 
হয় সেগুলিরও দাম বাড়িয়ে দেয়া হয়।১৭ বন্যার সময় বাংলাদেশের এটি 
চিরচেনা চিত্র । 





১৭৭. সম্পাদকীয়, প্রথম আলো, ২৬শে জুলাই'১৯, পৃঃ ১০। 


www.ahlehadeethbd.org 


Contents 


68 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ৬৮ 
৩. সূদ : সুদের ফলে দ্রব্যমূল্য ক্রমেই বৃদ্ধি পায়। সুদবিহীন অর্থনৈতিক 
ব্যবস্থায় উৎপাদনকারী ও ব্যবসায়ী উৎপাদন খরচের উপর পরিবহন খরচ, 
শুন্ধ (যদি থাকে), অন্যান্য আনুষঙ্গিক ব্যয় এবং স্বাভাবিক মুনাফা যোগ 
করে পণ্যদ্বব্যের বিক্রয় মূল্য নির্ধারণ করে থাকে। কিন্তু সূদভিত্তিক 
অর্থনীতিতে দ্রব্যের এই স্বাভাবিক মূল্যের উপর উপর্যুপরি সুদ যোগ করা 
হয়। দ্রব্য বিশেষের উপর তিন থেকে চার বা তার চেয়েও বেশী সুদ যুক্ত 
হয়ে থাকে । ফলে দ্রব্যমূল্যের লাগামহীন ঘোড়ার পদতলে পিষ্ট হয় সাধারণ 
মানুষ । নিরুপায় ভোক্তাকে বাধ্য হয়েই সুদের জন্য সৃষ্ট এই চড়ামূল্য দিতে 
হয়। সুদনির্ভর অর্থনীতিতে এছাড়া তার গত্যন্তর নেই” 


৪. মধ্যস্বতভোগীদের অনৈতিক হস্তক্ষেপ : অধিকাংশ ভোগ্যপণ্যের ক্ষেত্রে 
দেখা যায়, উৎপাদন ক্ষেত্র থেকে যে মূল্যে ব্যবসায়ী ও মধ্যস্বত্ভোগীরা তা 
ক্রয় করে থাকে কিংবা সেখানে যে মুল্যে সে দ্রব্য বিক্রি হয়, বাজারে তা 
বিক্রি করে অনেক বেশী চড়া দামে। মধ্যস্বত্ভোগীদের অত্যধিক মুনাফা 
লাভের এ হীন মানসিকতার ফলে দ্রব্যমূল্য বেড়ে যায়। অনেক সময় 
পাইকারী বাজারে পণ্যের দাম ১০ শতাংশ বাড়লে খুচরা বাজারে সেটি ২০- 
৩০ শতাংশ বাড়িয়ে দেয়া হয়। আবার পাইকারী বাজারে কোন পণ্যের দাম 
২০ শতাংশ কমলে খুচরা বাজারে সেটি ১০ শতাংশও কমে না।১৯ 


৫. কালো টাকার দৌরাত্ম্য : কালো টাকার মালিকদের কালো টাকার একটা 
নেতিবাচক প্রভাব বাজারে পড়ে । অবৈধ উপায়ে অর্জিত বলে তারা ২০ 
টাকার জিনিস ৪০ টাকায় ক্রয় করতে দ্বিধা করে না। আর সে কারণে 
নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর দাম বেড়ে যায়। 


৬. চাঁদাবাজি ও অতিরিক্ত পরিবহন ভাড়া : দ্রব্যমূল্য বৃদ্ধির অন্যতম কারণ 
হ'ল চাঁদাবাজি ও অতিরিক্ত পরিবহন খরচ । শিল্প মালিক, উদ্যোক্তা, 
উৎপাদক ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজরা মোটা অংকের চাঁদা 
আদায় করে। তারা এর ক্ষতি পুষিয়ে নিতে দ্রব্যমূল্য বৃদ্ধি করে। আর এর 
বলি হন সাধারণ জনগণ । তাছাড়া অতিরিক্ত পরিবহন ভাড়ার ফলেও 





১৭৮. প্রফেসর শাহ মুহাম্মাদ হাবীবুর রহমান, সুদ (রাজশাহী : হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ, 
২য় সংস্করণ, ২০১০), পৃঃ ২৬-২৮। 
১৭৯. প্রথম আলো, ২৬শে জুলাই'১৯, পৃঃ ১০। 


www.ahlehadeethbd.org 


Contents 


ae UE 


দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। কারণ দ্রব্যসামগ্রীর পরিবহন খরচ বেশী এ অজুহাতেও 
ব্যবসায়ীরা দফায় দফায় জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। 


সম্প্রতি পত্রিকায় প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা গেছে, দেশের দক্ষিণ 
ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ 
রুট মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে দৈনিক চার লাখ টাকা চাদা আদায় হয়। 
পণ্যবাহী ট্রাকচালক ও তাদের সহকারীরা এ চাদাবাজির শিকার হন।১৮ 
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন গত ১০ই মে’১৯ 
তারিখে মন্তব্য করেছিলেন, গাবতলী পশুর হাটে চাদাবাজি বন্ধ করা গেলে 
গোশতের দাম কিছুটা হ’লেও কমবে ৷”? 


৭. ব্যাংক কর্মকর্তা ও আমদানীকারকদের অশুভ আঁতাত : 
আমদানীকারকরা যেসব নিত্যপ্রয়োজনীয় পণ্য বিদেশ থেকে আনেন 
সেগুলির কোটেশন অনেক বেশী করে দেন। আর এভাবেই ওভার 
ইনভয়েসিং চোলানপত্রে পণ্যের দাম বেশী দেখানো) হয় । শুল্ক হার কমিয়ে 
বেশী মুনাফা অর্জন করতেই ওভার ইনভয়েসিং করা হয়। এই ওভার 
ইনভয়েসিং-এর মাধ্যমে অসাধু আমদানীকারকরা একদিকে বেশী করে 
ব্যাংক থেকে খণ নেন, অন্যদিকে পণ্যমূল্য আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি 
পেয়েছে এ দোহাই পেড়ে বেশী দামে আমদানীকৃত পণ্য বাজারে ছাড়েন। 
এর ফলে স্থানীয় বাজারে জিনিসপত্রের দাম ধীরে ধীরে বাড়তে থাকে এবং 
পরিণতিতে মূল্যস্ফীতি উ্ধ্বমুখী হয়ে ওঠে তাছাড়া ওভার ইনভয়েসিংয়ের 
কারণে আমদানির নামে পণ্যের প্রকৃত দামের চেয়ে বেশী পরিমাণ অর্থ 
বিদেশে পাচার হয়ে যায় ।+৮২ 


৮. অনেক সময় আন্তর্জাতিক বাজারে কোন পণ্যের দাম বৃদ্ধির ফলে অভ্যন্ত 
রীণ বাজারে তার প্রভাব পড়ে এবং পণ্যের দাম বেড়ে যায়। 


৯. পণ্যের স্বল্পতা : অনেক সময় পণ্যের স্বল্পতা বা কতিপয় নাগরিকের পণ্য 
মজুদের প্রবণতার কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। সম্পদশালী ব্যক্তিরা বাজারে 





১৮০. চাঁদা ছাড়া চাকা নড়ে না, প্রথম আলো, ১৫ই জুলাই'১৯, পৃঃ ২০। 

১৮১. চাদাবাজি কমলে মাংসের দাম কমে আসবে, প্রথম আলো, ১০ই মে'১৯। 

১৮২. মামুন রশীদ, আভ্ডার-ইনভয়েসিং ওভার-ইনভয়োসিং ও বাংলাদেশে নিত্যপণ্যের দাম, 
hittp://envnews.org/news/10873.himl 


www.ahlehadeethbd.org 


Contents 
70 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ৭০ 


আসে এবং পণ্য ক্রয় করে জমা করে রাখে। এদিকে বাজারে পণ্যের 
স্বল্পতার দরুন দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। চাই সে ব্যক্তি নিজের জন্য পণ্য সংগ্রহ 
করুক বা পরবর্তীতে চড়া দামে বিক্রির লক্ষ্যে মজুদদারির উদ্দেশ্যে সংগ্রহ 
করুক । মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর শায়খ আতিইয়া 
সালিম বলেন, ০২ ৮৯৩ xy 9১2৩ “এটাই হল দ্রব্যমূল্য বৃদ্ধির 
কারণ’ ৷*** 

১০. বিলাসিতা : বিলাসিতা দ্রব্যমূল্য বৃদ্ধির অন্যতম কারণ । বিলাসী 
ব্যক্তিরা তাদের চাহিদা পূরণের জন্য যেকোন মূল্যে পণ্য কিনতে তৎপর ও 
উৎসাহী থাকে। এজন্য ইসলাম আমাদেরকে বিলাসিতা থেকে কঠোরভাবে 
সতর্ক করেছে। কারণ বিলাসিতার কারণে পূর্ববর্তী বহু জাতি ধ্বংস হয়েছে। 
মহান আল্লাহ বলেন, 


Me MATOS 
ET fy 45955 & ৩৬ 
‘অতএব তোমাদের পূর্ববর্তী উম্মতগুলির মধ্যে এমন দূরদর্শী লোক কেন 
হ'ল না, যারা জনপদে বিপর্যয় সৃষ্টিতে বাধা দিত? তবে অল্প কিছু লোক 
ব্যতীত, যাদেরকে আমরা তাদের মধ্য হ'তে (আযাব থেকে) রক্ষা 
করেছিলাম । অথচ যালেমরা তো ভোগ-বিলাসের পিছনে পড়ে ছিল । আর 
তারা ছিল মহা পাপী। আর তোমার প্রতিপালক এমন নন যে, সেখানকার 
অধিবাসীরা সৎকর্মশীল হওয়া সত্ত্বেও জনপদ সমূহকে অন্যায়ভাবে ধ্বংস 
করে দিবেন’ (হৃদ ১১/১১৬-১১৭)। 
মু'আয বিন জাবাল (রাঃ)-কে ইয়েমেনে প্রেরণের সময় রাসূলুল্লাহ (ছাঃ) 
বলেছিলেন, ০১৪৭-২৮-০9 ৩৬ ৪) BUY ‘তুমি বিলাসিতা 
থেকে বেঁচে থাকবে । কারণ আল্লাহ্‌র বান্দারা বিলাসী নন’ ৷ 





১৮৩. শায়খ আতিইয়া মুহাম্মাদ সালিম, শারহু বুলুগিল মারাম, মাকতাবা শামেলাহ দ্র. । 
১৮৪. আহমাদ হা/২২১১৮; ছহীহ তারগীব হা/২১৪৬; মিশকাত হা/৫২৬২। 


www.ahlehadeethbd.org 


Contents 


৭১ ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল 71 


১১. যাকাত প্রদান না করা : সম্পদের যাকাত প্রদান না করা বালা-মুছীবত 
ও মূল্যবৃদ্ধির একটি কারণ । যাকাত প্রদান করলে সম্পদে বরকত বৃদ্ধি পায় 
এবং ধনী-গরীব নির্বিশেষে সমাজের মানুষের মধ্যে ভালবাসা ও ভ্রাতৃত্বের 


বন্ধন অটুট থাকে । 

১২. দালালী : ক্রেতা ও বিক্রেতার মাঝে দালালের অনুপ্রবেশ ঘটলে 
দ্রব্যমূল্য বেড়ে যায়। এজন্য রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ৯৬৩৪৭ 
১০ এত ঝা ও ০৩155 “কোন শহুরে যেন গ্রাম্য লোকের 
পণ্য বিক্রি না করে। তোমরা লোকদের ছেড়ে দাও। আল্লাহ তাদের কারো 
দ্বারা কাউকে রিযিক প্রদান করবেন’ ।৯৮৫ 

উক্ত হাদীছের প্রকৃত তাৎপর্য সম্পর্কে তাউস (রহঃ) ইবনু আব্বাস (রাঃ)- 
কে জিজ্ঞেস করেন, 2 59 এ 0৩ ১৩ ৮৮৬ ভে ও 5 ও 
‘কোন শহুরে গ্রাম্য লোকের পক্ষে পণ্য বিক্রি করবে না, রাসূলুল্লাহ ছোঃ)- 


এর একথার অর্থ কি? তিনি বললেন, ‘সে যেন তার জন্য দালালের ভূমিকা 
পালন না করে’ ।১৮৬ 


ইবনু কুদামা (রহঃ) বলেন, ₹ 5 ৩5450 9 ৬০ ধাঁ ০৩১ ৩৪ ৬৯? 
7 ১০৬ SF BY TR পুলি ০99 ০৮০১০ Ll 02৭ এ 

-১ 10 0 এডি 3৮০ এ ০০ UL এ ৩ শি) ৬ হাদীছের 
মর্মার্থ হ'ল, গ্রাম্যলোককে যখন তার পণ্য বিক্রি করার সুযোগ দেয়া হবে, 
তখন মানুষ তা সস্তা দামে ক্রয় করতে পারবে এবং বিক্রেতাও তাদের 
কাছে কম দামে বিক্রি করতে পারবে । কিন্তু শহুরে (দালাল) যখন সেই 


পণ্য বিক্রি করার দায়িত্ব গ্রহণ করবে এবং শহরের প্রচলিত দামে ছাড়া পণ্য 
বিক্রি করতে অসম্মত হবে, তখন নগরবাসীর জন্য তা কষ্টসাধ্য হবে” ।৯৮৭ 


ছহীহ ফিকৃহুস সুন্নাহ প্রণেতা বলেন, 


১৮৫. মুসলিম হা/১৫২২; আবুদাউদ হা/৩৪৪২; নাসাঈ হা/৪৪৯৫; মিশকাত হা/২৮৫২। 
১৮৬. বুখারী হা/২১৫৮ মুসলিম হা/১৫২১। 
১৮৭. আল-মুগনী ৬/৩০৯। 





www.ahlehadeethbd.org 


Contents 


72 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ৭২ 


2 DIS dl SEL ৬০19 এ HL LAE pl ৩1১৯১ 
SL «de > 5 aah 23 AN এপ ৩৪ ১৩৩ ৬৯ 
০১০০ sd dl এ$ 19 তি গড ১ এসএ] ৪০৪৪ 0১7 
: ৪১২ 3 ৪৮ 1045 EA 6১0 ৮৪১ ০১৯ শি ৮৬ 

০০১৪ ০ dl Sz nll LPs 
‘এ ধরনের ক্রয়-বিক্রয় নিষেধ হওয়ার কারণে এটি হারাম ক্রুয়-বিক্রয়ের 
অন্তর্ভৃক্ত। আর নিষেধ ক্রয়-বিক্রয় বাতিলের দাবী করে। অনুরূপভাবে 
মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করার কারণেও এটি নিষিদ্ধ । কারণ গ্রাম্য ব্যক্তি 
শহরে এসে তার পণ্য বিক্রি করতে পারলে হালাল কামাই করতে পারবে 
এবং মানুষেরাও তাদের প্রয়োজন পূরণ করতে পারবে । কিন্তু দালাল যদি 
তার জন্য পণ্যমূল্য নির্ধারণের দায়িত্ব পালন করে, যে মানুষের প্রয়োজন ও 
তাদের দরিদ্বতা সম্পর্কে সম্যক অবগত, তখন সে লাভ সহ এমনভাবে মূল্য 
বৃদ্ধি করে দিবে যে, কখনো তা দ্বিগুণ-বহুগুণে গিয়ে ঠেকতে পারে । এটি 
ইসলামের উদারতা ও শরী “আত প্রণেতার সহজতার বিরোধী । এজন্যই 


হাদীছে এসেছে, “তোমরা লোকদের ছেড়ে দাও। আল্লাহ তাদের কারো 
দ্বারা কাউকে রিযিক দিবেন’ ।৯৮৮ 


আনাস (রাঃ) বলেছেন, % ঠা ১ ১০ ১৩৮৮৬ পে ও এ 
“কোন শহরবাসী (দালাল) যেন গ্রামবাসীর পণ্য বিক্রি না করে- এ বিষয়ে 


আমাদেরকে নিষেধ করা হয়েছে । যদিও সে ব্যক্তি তার নিজের ভাই বা 
পিতা হয়’ ।১৮৯ 


১৩. নাজাশ : ‘Najash means to offer a high price for 
something without having the intention to buy it but just to 





১৮৮. আবু মালেক কামাল বিন সাইয়িদ সালিম, ছহীহ ফিকৃহুস সুরাহ (কায়রো : আল- 
মাকতাবাতুত তাওফীকিয়্যাহ, ১৫তম সংস্করণ, ২০১৬), ৪/৩৯৩ । 
১৮৯. বুখারী হা/২১৬১.; মুসলিম হা/১৫২৩.; নাসাঈ হা/৪৪৯৩। 


www.ahlehadeethbd.org 


Contents 


arene EO OT TE 


cheat somebody else who really wants to buy it ‘কোন পণ্য 
ক্রয়ের ইচ্ছায় নয়; বরং প্রকৃত ক্রেতাকে ঠকানোর উদ্দেশ্যে পণ্যের উচ্চদাম 
হাকা হল নাজাশ’ ৷ 

এটা এক ধরনের প্রতারণা । এ ধরনের কর্মকাণ্ডের ফলেও জিনিসপত্রের দাম 
বৃদ্ধি পায়। রাসূলুল্লাহ (ছাঃ) এ ধরনের ক্রয়-বিক্রয়কে নিষেধ করে বলেন, 
1১১ ১$ ‘তোমরা প্রতারণামূলক দালালী করো না’ ।১৯১ ইমাম বুখারী 
(রহঃ) বলেন, 44 £1৩৩ 9১১০4 4১057 ৮৫ এ এডিট 8৩) 
-০4 3১ ‘ইবনু আবু আওফা (রাঃ) বলেন, দালাল হল সুদখোর, 
খিয়ানতকারী । এটি প্রতারণা, যা বাতিল ও অবৈধ’ ১৯২ 

ইবনু হাজার আসক্বালানী (রহঃ) বলেন, ০০ 2 ৬ ৬ ৪ ০? 3৬2 
LAUR BL এ ২৪ ৬৭ SES ৬৯৪ এ ৪ এপস ক HL 
ie UT ১৮9 ৩৬৭ শি TEL AE ভ জল এ 
-০-২৫। ‘যে ব্যক্তি ক্রয়কৃত মুল্যের চেয়ে বেশী দামে ক্রয় করেছি বলবে 
ইবনু আবু আওফা (রাঃ) তাকে নাজিশ বলেছেন । এক্ষেত্রে সে এঁ ব্যক্তির 
সাথে সাদৃশ্য রাখে যে অন্যকে ধোকা দেয়ার জন্য পণ্যের বেশী দাম হাকে, 


অথচ তা কেনার ইচ্ছা তার নেই। এজন্য হুকুমের ক্ষেত্রে তারা উভয়েই 
সমান । এই ব্যাখ্যা অনুযায়ী নাজিশ (দালাল) সুদখোর' ।৯৯ 


শায়খ মুহাম্মাদ বিন ছালেহ আল-উছায়মীন (রহঃ) বলেন, 
1০ VY td as A os ale dl এ ভা ৩৭ ৯) ly 
৩ ০৯৪১৯ 90৪5 SY toll ৩৪ ৪০০৮ 59০ ৬০৯ এ) 





১৯০, A. B. M. Hossain, Commercial Laws in Islam (Dhaka: Islamic 
Foundation Bangladesh, 1983), P. 25. 

১৯১. বুখারী হা/২১৪০; আবুদাউদ হ/৩৪৩৮; নাসাঈ হা/৩২৩৯। 

১৯২. বুখারী হা/২১৪২-এর পূর্বে । 

১৯৩. ইবনু হাজার আসকৃলানী, ফাতহুল বারী (রিয়াদ : দারুস সালাম, ১৪২১/২০০০), 
8/885-8৫০ । 


www.ahlehadeethbd.org 


Contents 

74 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ৭8 
0) wll 3 dl ১৪ 2 ০১০ ০৪৯০৪ ০2৩ ১০০৯ এসা 

050০০ GFA 0৪৩ এল harsh কত SU ৪০১ 
'নাজাশ হারাম । কেননা নবী করীম (ছাঃ) এ থেকে নিষেধ করে বলেছেন, 
“তোমরা দালালী করো না'। এটি নিষিদ্ধ হওয়ার আরেকটি কারণ হ'ল, তা 
মুসলমানদের মাঝে ঘৃণা ও শত্রুতার বীজ বপন করে । কারণ যখন জানা 
যাবে যে, ক্রেতাদের ক্ষতি সাধন করার জন্য এই ব্যক্তি দালালী করে তখন 
তারা তাকে অপছন্দ ও ঘৃণা করবে। অতঃপর ধোকা দেয়ার ক্ষেত্রে বিক্রয় 
ভঙ্গ করার সময় হয়ত বিক্রেতা তাতে সম্মত হবে না। তখন বিক্রেতা ও 
ক্রেতার মাঝেও শত্রুতার সৃষ্টি হবে' ।১৯* 


১৪. তালাক্বী : গ্রামের কৃষকরা পণ্য নিয়ে শহরের বাজারে প্রবেশ করার 
পূর্বেই তাদের কাছ থেকে পাইকারীভাবে তা ক্রয় করে নেয়াকে তালাক্কী 


বলে। আব্দুল্পাহ (রাঃ) হ'তে বর্ণিত, তিনি বলেন, ৪১৫ ৩৫ »্ত ত্র 
0৮০ ও হর ৬ ক Of ley এও এত 2 6৫ 4৩০) 14 
-2. 45 'আমরা ব্যবসায়ী দলের সাথে সাক্ষাৎ করে তাদের নিকট থেকে 


খাদ্য ক্রয় করতাম । নবী করীম (ছাঃ) খাদ্যের বাজারে পৌছানোর পূর্বে 
আমাদের তা ক্রয় করতে নিষেধ করলেন’ ।৯ ইবনু ওমর (রাঃ) হ'তে 


বর্ণিত আছে, রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, এ ৬ +% & ৫1১২ 33 
৩১ "এ৷ ‘তোমরা পণ্য ক্রয় করো না তা বাজারে হাযির না করা পর্যনত'৯* 
ইমাম বুখারী (রহঃ) বলেন, 43১৮ ৫০ 39 ১৩ LS ১৪ ৫ 
ও td, ~~ SE ৯০ ০৫ ও HST ob ull 
-১১ = ‘অনুচ্ছেদ : সস্তায় পণ্য ক্রয় করার মানসে অগ্রসর হয়ে কাফেলার 





১৯৪. শায়খ মুহাম্মাদ বিন ছালেহ আল-উছায়মীন, আল-শারহুল মুমতে (কায়রো : দারু 
ইবনিল জাওযী, ৩য় সংস্করণ, ১৪৩৩ হিঃ), ৮/৩০০। 

১৯৫. বুখারী হ/২১৬৬। 

১৯৬. বুখারী হা/২১৬৫;: মুসলিম হা/১৫১৭। 


www.ahlehadeethbd.org 


Contents 
৭৫... ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল... 75 
সঙ্গে মিলিত হয়ে কিছু ক্রয় করার প্রতি নিষেধাজ্ঞা । এ ধরনের ক্রয় 
প্রত্যাখ্যাত । কেননা জেনেশুনে এমন ক্রয় সম্পাদনকারী ব্যক্তি অবাধ্য ও 
পাপী। এটা ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ধোঁকা প্রদান করা । আর ধোঁকা দেয়া 
জায়েয নয়” |১৯২ 
এভাবে পাইকাররা কৃষকদের কাছ থেকে পণ্যসামগ্রী ক্রয় করে বাজারে 
একচেটিয়া প্রভাব সৃষ্টি করে দ্রব্যমূল্য বাড়িয়ে দিতে পারে। সেজন্য 
রাসূলুল্লাহ (ছাঃ) এরূপ ক্রয়-বিক্রয়কে নিষিদ্ধ করে বলেন, 35120 ২ 
“তোমরা (পণ্যবাহী) কাফেলার সাথে (শহরে প্রবেশের পূর্বে) সাক্ষাৎ করবে 
না’ নি 
১৫. একজন ক্রেতা যখন কোন দ্রব্য কেনার জন্য বিক্রেতার সাথে দর-দাম 
করে, তখন অন্য কেউ যদি তার দামের উপর দাম বলে তাহ'লে বিক্রেতা 
দ্রব্যের চাহিদা দেখে অনেক সময় দাম বাড়িয়ে দেয় । 
১৬. পণ্যদ্রব্য বিদেশে পাচার : আমাদের দেশের একশ্রেণীর মুনাফালোভী 
অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা অর্জনের আশায় সীমান্ত দিয়ে প্রতিবেশী 
দেশে তেল, চামড়াসহ অন্যান্য দ্রব্য পাচার করে। ফলে দেশে সেসব 
পণ্যের ঘাটতি পড়ে এবং মূল্য বেড়ে যায়। 
১৭. বিভিন্ন পণ্যের উপর আরোপিত আমদানী শুল্ক বৃদ্ধির কারণেও অনেক 
সময় দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। 
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি প্রতিরোধে করণীয় : 
১. নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মজুদ কিংবা যোগান বন্ধ করে মূল্য বৃদ্ধির সাথে 
জড়িত ব্যবসায়ী সিপ্তিকেটকে গোয়েন্দা সংস্থা ও জনগণের সহযোগিতায় 
শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। যাতে কেউ পরবর্তীতে এ 
ধরনের অপকর্ম করার দুঃসাহস না দেখায় । 


২. বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, খরা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের সময় 
জনগণের কষ্ট লাঘবের জন্য যথাযথ কর্মসূচী হাতে নেয়া । 





১৯৭. বুখারী ক্রয়-বিক্রয়’ অধ্যায়, অনুচ্ছেদ-৭১, হা/২১৬২-এর পুর্বে । 
১৯৮. বুখারী হা/২১৫০। 


www.ahlehadeethbd.org 


Contents 
76 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ৭৬ 
৩. সুদভিত্তিক অর্থনীতির কবর রচনা করে ন্যায় ও ইনছাফপূর্ণ ইসলামী 
অর্থনীতি চালু করা । 


৪. মধ্যস্বতৃভোগীরা যাতে অত্যধিক মুনাফা লাভের মানসে দ্রব্যমূল্য বৃদ্ধি 
করতে না পারে সেজন্য কার্যকর নিয়ম-নীতি প্রণয়ন ও দণ্ডবিধির ব্যবস্থা 
করা। 


৫. হালাল উপায়ে উপার্জনের বন্দোবস্ত করা। অন্যদিকে অবৈধ উপায়ে 
অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করা এবং সরকার কর্তৃক জনগণের সম্পদের 
হিসাব গ্রহণ করা । 

৬. সকল প্রকারের চাঁদাবাজি বন্ধ করা এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করা, 
যাতে পণ্য আমদানী ও পরিবহনের খরচ কমে যায়। 


৭. নাজাশ ও তালাক্বী জাতীয় প্রতারণামূলক ক্রয়-বিক্রয় যাতে না চলে 
সেজন্য বাজার তদারকির যথাযথ ব্যবস্থা গ্রহণ করা । 


৮. একজন ক্রেতা কোন জিনিসের দাম করলে তার উপর দাম না বলা। 
কারণ রাসূল (ছাঃ) এরূপ করতে নিষেধ করেছেন ।১৯১ রাসূলুল্লাহ (ছাঃ) 
বলেছেন, 4৯ ০ (০ 33 এত এ ৫৬০ এ স “কোন 
ব্যক্তি তার মুসলমান ভাইয়ের ক্রয়-বিক্রয়ের উপর ক্রয়-বিক্রয় করবে না 
এবং তার ভাইয়ের দামের উপর দাম বলবে না” ।২০০ তিনি আরো বলেন, ১ 


LN ১0) ক Hoy ৬ ত 9 এত এ ০৯ পে ‘কোন 
ব্যক্তি যেন তার ভাইয়ের ক্রয়-বিক্রয়ের উপর ক্রয়-বিক্রয় না করে এবং 
কেউ যেন তার ভাইয়ের বিবাহের প্রস্তাবের উপর প্রস্তাব না দেয়। তবে 
তাকে অনুমতি দিলে ভিন্ন কথা" ।২১ ইবনু ওমর (রাঃ) হতে বর্ণিত, 


রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, 045 7৬ ৬ জলা শে ৬৩ 4৯০] ৩৪ 3 





১৯৯. বুখারী হা/২৭২;মুসলিম হা/১৫১৫ । 
২০০. ইবনু মাজাহ হা/২১৭২, হাদীছ ছহীহ । 
২০১. বুখারী হা/৫১৪২; মুসলিম হা/১৪১২। 


www.ahlehadeethbd.org 


Contents 
৭৭ ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল 77 


বেচাকেনার প্রস্তাব দেবে না, যতক্ষণ না সে ক্রয় করে বা ছেড়ে যায়’ ।২০২ 


উল্লেখ্য যে, পণ্যের মালিক ও ক্রেতা কোন জিনিস ক্রয়-বিক্রয়ের ব্যাপারে 
এক্যমত পোষণ করল, কিন্তু তা সম্পাদিত হ'ল না। এমন সময় অন্য 
আরেকজন এসে বিক্রেতাকে বলল, আমি এটি ক্রয় করব । মূল্য নির্ধারণের 
পর এটি হারাম । পক্ষান্তরে বিক্রিত পণ্যের দাম যে বেশী বলবে তার কাছে 
পণ্য বিক্রি করা হারাম নয় ।২০১ 


৯. কোন দ্রব্যের উৎপাদন-সরবরাহে ঘাটতি দেখা দিলে বা ঘাটতির 
আশংকা দেখা দিলে আমদানী উৎসাহিত করতে সরকার কর্তৃক শুল্ক কমিয়ে 
দেয়া এবং জনগণের মৌলিক প্রয়োজনীয় দ্রব্যাদি বেশী বেশী আমদানী 
করা। 


১০. দ্রব্যমূল্যের উর্ধ্বগতির আশংকা দেখা দিলে সরকার কর্তৃক পণ্যদ্বব্যের 
মূল্য নির্ধারণ করা। এ লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে একটি জাতীয় 
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নির্ধারণ কমিটি গঠন করা যেতে পারে । জাতীয় কমিটির 
অধীনে প্রতিটি মহানগরে বিভাগীয় কমিশনারকে এবং যেলায় যেলা 
প্রশাসককে প্রধান করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নির্ধারণ কমিটি গঠিত হবে। 


১১. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য যেলায় যেলায় যে টাস্কফোর্স আছে তাকে 
সক্রিয় করতে হবে এবং পণ্য সরবরাহ মনিটরিং সেল গঠন করতে হবে। 


১২. দেশে কৃষিপণ্যের শীতাতপ নিয়ন্ত্রিত বিশাল মার্কেট গড়ে তুলতে হবে । 


১৩. রাষ্ট্রীয় তত্বাবধানে সরাসরি কৃষকের কাছ থেকে ফসলাদি সংগ্রহ করা । 
যাতে উৎপাদনকারীরা ন্যায্যমূল্য পায় এবং বাজারের স্থিতিশীলতা বজায় 
থাকে। যেমন এবার (২০১৯) ধানের দাম পড়ে গেলে কৃষকরা ধানের 
ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছিল। এ সময় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক 
ও এমপি মাশরাফি বিন মুর্তজা নড়াইলে সরাসরি কৃষকের কাছ থেকে ধান 
কেনার জন্য ডিসিকে নির্দেশ দেন।২০ তার নির্দেশমত নড়াইলে সরাসরি 


২০২. নাসাঈ হা/৪৫০৪, হাদীছ ছহীহ । 


২০৩. ছহীহ ফিকৃহুস সুরাহ ৪/৩৯০ । 
২০৪. দৈনিক যুগাস্তর, ২১শে মে'১৯। 





www.ahlehadeethbd.org 


Contents 
78 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ৭৮ 


কৃষকের কাছ থেকে ধান কেনা হয়। এতে ফড়িয়া ও মধ্যস্বত্বভোগীদের 
দৌরাত্ম্য কমে যায়। কৃষকও লাভবান হয়। এ দৃষ্টান্ত অন্যরাও অনুসরণ 
করতে পারে। 


১৪. ব্যাংকগুলোতে এলসি (Letter 07 01901) বা খণপত্রের অর্থ 
পরিশোধের সময়সীমা কমিয়ে এক মাসের মধ্যে নিয়ে আসতে হবে। 
তাহ'লে আমদানীকারকরা মজুদের সময় পাবে না এবং আমদানীর সাথে 
সাথে আমদানীকৃত পণ্যদ্রব্য বাজারে চলে যাবে এবং সরবরাহ স্বাভাবিক 
থাকবে । 


১৫. সীমান্ত এলাকায় গোয়েন্দা নযরদারী জোরদার করে চামড়া, তেলসহ 
অন্যান্য পণ্যসামগ্রী ভারতে পাচার রোধ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। 
সীমান্ত এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ফিলিং স্টেশনগুলো বন্ধ করতে 
হবে, যাতে সেগুলো থেকে ভারতে তেল পাচার না হয়। 


১৬. উৎপাদনকারীরা যাতে অধিক পরিমাণে পণ্য উৎপন্ন করে সেজন্য 
রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা এবং উৎসাহ দেয়া দরকার । 

১৭. খাদ্যশস্য ও অন্যান্য আবশ্যকীয় ভোগ্যপণ্য ভর্তুকী সহকারে রেশনিং 
পদ্ধতিতে বিতরণ করা । 

১৮. রাষ্ট্রীয় পরিকল্পনার আওতায় ব্যাপকভাবে ভোগ্যপণ্য উৎপাদন ও 
বণ্টনের সুব্যবস্থা গ্রহণ করা । 

১৯. অসৎ ব্যবসায়ী সিপ্তিকেটের কারণে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে 
সরকারীভাবে খোলা বাজারে ন্যায্যমূল্যে পণ্যসামগ্রী বিক্রি করার ব্যবস্থা 
করতে হবে । এ লক্ষ্যে পূর্ব থেকেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সরকার মজুদ 
করে রাখবেন । 

ইসলামের দৃষ্টিতে দ্ব্যমূল্যের উ্ধ্বগতি : 

পণ্য সরবরাহ ও ক্রেতার চাহিদা অনুযায়ী ইসলাম বাজার ব্যবস্থা ও 
দ্রব্যমূল্যকে স্বাভাবিক গতিতে চলতে দিতে চায়। সমাজতন্ত্রের মত বাজার 
কর্তৃক দ্রব্যের দাম নিধরিণ করা ইসলামে নিষেধ। বস্তুতঃ ইসলামী 


www.ahlehadeethbd.org 


Contents 


ইমামতি LL জরা... 


অর্থনীতিতে দামকে মানবিক প্রেক্ষিতেই বিবেচনা করা হয়। ইসলামী 
অর্থনীতির দাম নীতি বাস্তবসম্মত দাম নীতি েৎধমসধঃরপ চত্রপব 
চড়ষরপু)। স্বাভাবিক বাজার দর অনুযায়ী পণ্যের মূল্য নির্ধারিত হবে এটাই 
ইসলামের কাম্য । হাদীছে এসেছে, 
&॥ 050 0 ১৫55 2 9৬ ৪ 0০0 ৫28 05 08 ০ 2 
7৮১৭ Gh bol ald ALS 9 BL ln এ Bi এপ 
IY GEE BES ২০০ আআ এ 
আনাস (রাঃ) হ'তে বর্ণিত, তিনি বলেন, লোকেরা বলল, হে আল্লাহ্‌র রাসূল 
(ছাঃ)! দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। অতএব আপনি আমাদের জন্য মূল্য 
নির্ধারণ করুন! তখন রাসূলুল্লাহ (ছাঃ) বললেন, নিশ্চয়ই আল্লাহ 
দ্রব্যমূল্যের গতি নির্ধারণকারী, তিনিই একমাত্র সংকীর্ণতা ও প্রশস্ততা 
আনয়নকারী এবং তিনি রিযিকদাতা । আমি আল্লাহ্র সাথে এমন অবস্থায় 


সাক্ষাৎ করতে চাই যেন তোমাদের কেউ আমার বিরুদ্ধে তার জান ও 
মালের ব্যাপারে যুলুমের অভিযোগ উত্থাপন করতে না পারে’ ।২০৫ 


ড. ইউসুফ আল-কারযাভী বলেন, 

১১১০৩ 034 ১০১১ ৯০৮ ও এনএ] 0৬৭ is ৩৯ PY Si 

Syd ও ০০৮০৩] ৫১ es ৩৮ bn Bh ৩ 4 bs 

৮০ ০9৬9৩ ৮৫১৩১ ০৬] ০ ০৬ ফল ০৪ ০১৮ 

১১১০ শা পা TUS UBS ০০ ৪০৮ এপ ৮০৩০ ০৯৫ সী 

০০ 2 ক ls উন idl ৩ এ ১৪ এটা শপ 
dye MA ১১৪ LS ১৯১৪৫ 


‘এই হাদীছের মাধ্যমে ইসলামের নবী ঘোষণা দিচ্ছেন যে, বিনা প্রয়োজনে 
ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা যুলুম ৷ রাসূল (ছাঃ) যুলুমের দায়-দায়িত্ব 





২০৫. তিরমিযী হা/১৩১৪: আবৃদাউদ হা/৩৪৫১; ইবনু মাজাহ হ৷/২২০০; হাদীছ ছহীহ । 


www.ahlehadeethbd.org 


Contents 
80 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ৮০ 


থেকে মুক্ত থেকে আল্লাহ্র সাথে সাক্ষাৎ করতে পছন্দ করেন। কিন্তু 
বাজারে যখন অস্বাভাবিক কার্ষকারণ অনুপ্রবেশ করবে যেমন কতিপয় 
ব্যবসায়ীর পণ্য মজুদকরণ এবং তাদের মূল্য কারসাজি, তখন কতিপয় 
ব্যক্তির স্বাধীনতার উপর সামষ্টিক স্বার্থ প্রাধান্য লাভ করবে। এমতাবস্থায় 
সমাজের প্রয়োজনীয়তা বা চাহিদা পূরণার্থে এবং লোভী সুবিধাভোগীদের 
থেকে সমাজকে রক্ষাকল্লে মূল্য নির্ধারণ করা জায়েয । তাদের অসৎ উদ্দেশ্য 
চরিতার্থ করতে না দেয়ার জন্য এ নীতি স্বতঃসিদ্ধ’ ।২০১ 


অন্য হাদীছে এসেছে, 


SILL dG Sao dl ০৮59 6 4০৪ se ১৩০ 95৮০৯ জো ০০ 
% ০4:৫০:৮৮ 4 5 পপ ০ স):৮1০ 4 ৮ দি 85 তর 
sl ০১০৪০ ০০৪০ এআ ২৪ 002৬ ০05০ 41 ০৯৮) 500 ০৯০ ০০1৩৯ 

LS ১৩ ১০০ 0 »। ও ০৮৮0 


আবু হুরায়রা (রাঃ) হ'তে বর্ণিত, একজন লোক এসে বলল, হে আল্লাহ্‌র 
রাসূল (ছাঃ)! দ্রব্যমূল্য নির্ধারণ করে দিন। তখন রাসূলুল্লাহ (ছাঃ) বললেন, 
বরং আমি (আল্লাহ্‌র কাছে) দো“আ করব । অতঃপর অপর এক ব্যক্তি এসে 
বলল, হে আল্লাহ্‌র রাসূল! দ্রব্যমূল্য নির্ধারণ করুন! তখন তিনি বললেন, 
‘বরং আল্লাহই দ্রব্যমূল্যের হ্রাস-বৃদ্ধি করেন। আমি এমন অবস্থায় আল্লাহ্‌র 
সাথে সাক্ষাৎ করার আশা করি, যেন আমার বিরুদ্ধে কারো প্রতি যুলুম 
করার অভিযোগের সুযোগ না থাকে’ ।২০৭ 


উল্লেখিত হাদীছ দু'টি থেকে বুঝা গেল যে, দ্রব্যমূল্যের হাস-বৃদ্ধি আল্লাহ্‌র 
হুকুমেই ঘটে থাকে । এজন্য কতিপয় বিদ্বান অভিমত প্রকাশ করেছেন 


যে, ” (| আল্লাহ্র একটি গুণবাচক নাম ।২০৮ শায়খ উছায়মীন (রহঃ) 





২০৬. ড. ইউসুফ আল-কারযাভী, আল-হালালু ওয়াল হারাম ফিল ইসলাম (কায়রো : মাকতাবা 
ওয়াহবাহ, ২৯তম সংস্করণ, ১৪২৮/২০০৭), পৃঃ ২২৩। 

২০৭. আবৃদাউদ হা/৩৪৫০, হাদীছ ছহীহ । 

২০৮. ইমাম শাওকানী, নায়লুল আওতার (বেরত : দারুল কিতাবিল আরাবী, ১৪২০/২০০০), 


৩/৬০২-৩। 


www.ahlehadeethbd.org 


Contents 


দু ০ ইলমের দুটিতে মুনাকালোরী মত্দদ হা ও গালে জেলা 
2 ‘আমার অভিমত হ’ল, এটি সংবাদ প্রদানের উদ্দেশ্যে বলা হয়েছে; 
আল্লাহ্‌র নাম বর্ণনা করার জন্য নয়” ।*” তিনি আরো বলেন, } +৫৯ | 
Ll এটি SD ৪৯ Bl Of Lom JSS ০৬ ০৮ Lic ০৫৯ এ 
el 5 cd te DS sll ৩৮ ০৪ ০৬৮৮৪ “আমার 
মতে, এটি আল্লাহ্‌র কর্মবাচক গুণ । অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ জিনিসের মূল্য 


কম-বেশী করেন। তাই আমার মতে এটি আল্লাহ্র নাম নয়। আল্লাহ 
সর্বাধিক অবগত" ।২ এ মতটিই সঠিক বলে প্রতিভাত হয়। 


ইবনু কুদামা (রহঃ) বলেন, ৮ 4 ০৯১০ 5০৫৯০ ৩৫ 2 ১৮9 
264 06 হাঁ তলত) 2h gel 9৬ 2 এ ভেদে ০ পে 


এত olf ৩৪ ১৪ LE উর চি dS 2০ টা ৪০ 
১41 “আনাস (রাঃ) বর্ণিত হাদীছ দ্বারা দু'দিক থেকে দ্রব্যমূল্য নির্ধারণ 
বৈধ না হওয়ার দলীল সাব্যস্ত হয়। এক. লোকেরা রাসূলুল্লাহ (ছাঃ)-এর 
নিকট দ্রব্যমূল্য নির্ধারণের আহ্বান জানালেও তা তিনি করেননি । যদি সেটি 
জায়েয হ'ত, তাহ'লে তিনি তাদের আহ্বানে সাড়া দিতেন । দুই. দ্রব্যমূল্য 
নির্ধারণ না করার কারণ হিসাবে তিনি বলেছেন, এটি যুলুম । আর যুলুম 
হারাম । তাছাড়া তা বিক্রেতার মাল। সুতরাং ক্রেতা-বিক্রেতা এক্যমত 
পোষণ করলে বিক্রেতাকে তার মাল বিক্রি করা থেকে নিষেধ করা জায়েয 


২১১ 
নয়? । 


ইমাম শাওকানী (রহঃ) বলেন, 
২4৮০ হি ০৪০ লে এ 8৩০ 0 503 UG Sls Jl 23 
1419 ০৮৬০৩ ৮৯ ed 21 dr ৩ ৩৯০ 04 ১ 7 





২০৯, https://www.adjurry.com/vb/showthread.php?1=16612 

২১০. লিকাউল বাবিল মাফতুহ, মাকতাবা শামেলাহ দ্র. । 

২১১. ইবনু কুদামা, আল-মুগনী (রিয়াদ: দার আলামিল কুতুব, ৩য় সংস্করণ, ১৪১৭হি/১৯৯৭ 
খিঃ), ৬/৪১২। 


www.ahlehadeethbd.org 


Contents 

82 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ৮২ 

oo salle oo, 44৫4০6৮5919 81 5৮ টি Ln wo 47 
০০৯০৫ Ei ln ভ ০০৪ আও ৩ ln Ble be 
20১] | ৯৬ 7719 | ০29৪ SU lh VY ০৮ ৩2 চি | 
৬৪ ৯৬ IH ৩১1) UE 8 ৩৫ ৫288 ৬ 

ক 22৯ (2১155 এ] [Ya :০৮50] {A 

আনাস (রাঃ)-এর হাদীছ ও একই মর্মে বর্ণিত অন্য হাদীছগুলো দ্বারা মূল্য 
নির্ধারণ হারাম ও যুলুম হওয়ার পক্ষে দলীল পেশ করা হয়েছে। এর কারণ 
হ'ল, মানুষ তাদের মালের উপর কর্তৃত্বশীল । অথচ তাস'ঈর তাদের জন্য 
প্রতিবন্ধক । আর রাষ্ট্রপ্রধান মুসলমানদের স্বার্থ সংরক্ষণে আদিষ্ট । বর্ধিত 
মূল্যে বিক্রির ব্যাপারে বিক্রেতার স্বার্থ দেখার চেয়ে সস্তা দামে ক্রয়ের 
ব্যাপারে ক্রেতার স্বার্থের প্রতি দূকপাত করা রাষ্ট্রপ্রধানের জন্য উত্তম নয়। 
আর পণ্যের মালিককে তার ইচ্ছার বিরুদ্ধে পণ্য বিক্রি করতে বাধ্য করা 
আল্লাহ্‌র বাণী “তবে ব্যবসা যদি হয় ক্রেতা-বিক্রেতার পারস্পরিক সন্তুষ্টির 
ভিত্তিতে তবে ভিন্ন কথা’ (নিসা ৪/২৯)-এর বিরোধী । অধিকাংশ বিদ্বান এ 
মতের প্রবক্তা’ ।**২ 
উল্লেখ্য যে, তাস'ঈর হ'ল ৮) 0 4 ৮৯ ৩৭ 9 ৮5৮৮1 4 তা ১৪ 
2: ০৮ ‘সরকার অথবা তার প্রতিনিধি কর্তৃক পণ্যের দাম নির্ধারণ 
করে দেয়া’ ।২৯৩ 
হাম্বলী ফকীহ ইবনু হামিদ আল-অর্বাক (মৃঃ ৪০৩ হিঃ/১০১২ খ্রি.) 
বলেন, 2 এ A LA es 0 এ এত PS of eC Co 
(৩/2 “মানুষের উপর দ্রব্যমূল্য নির্ধারণ করা রাষ্ট্রপ্রধানের জন্য উচিত 
নয় । বরং মানুষ তাদের স্বাধীনতা অনুযায়ী পণ্য বিক্রি করবে’ ।**8 





২১২. নায়লুল আওতার, ৩/৬০৩ । 

২১৩. ড. ই উসুলুল ইকতিছাদ আল-ইসলামী (মিসর : মাতবা'আ ঈসা 
আল-বাবী আল-হালাবী, ১৪০৪হি/১৯৮৪খিঃ), পৃঃ ২৮৯। 

২১৪. আল-মুগনী, ৬/৩১১। 


www.ahlehadeethbd.org 


Contents 


রাষ্ট্রবিজ্ঞানী ও ফকীহ আল-মাওয়াদা (৩৭৪-৪৫০ হিঃ) বলেন, ৩ ; 4 ১, 
ও DL ojos ০১৬ ১১০০৯) ও ৪৪ V3 SGN ০০০ le As 
SDE ee ০15৭ ‘মূল্য হাস বা মূল্য বৃদ্ধির সময় মানুষের উপর খাদ্যদ্রব্য 
বা অন্য জিনিসের মূল্য নির্ধারণ করা তার জন্য জায়েয নয়। ইমাম মালেক 
মূল্যবৃদ্ধির সময় খাদ্যদ্বব্যের মূল্য নির্ধারণ জায়েয বলেছেন’ | 

তাছাড়া যারা সরকার কর্তৃক দ্রব্যমূল্য নির্ধারণ করা বৈধ নয় মনে করেন 
তাদের আরেকটি দলীল হচ্ছে মহান আল্লাহ্‌র বাণী 142 034 4৫0 
Jbl ১ ১595 1১৫ “হে বিশ্বাসীগণ! তোমরা একে অপরের মাল 
অন্যায়ভাবে ভক্ষণ করো না...’ (নিসা ৪/২৯)। কারণ বিক্রেতার ইচ্ছার 


বিরুদ্ধে তার উপর সরকার কর্তৃক নির্ধারিত মূল্য চাপিয়ে দেয়া যুলুম, যা 
অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করার পর্যায়ে পড়ে । 


30725194800 AL এ ০৬০ ৩6 এ দি ৩ 
be এ ফা এ LG তি 5 ১৪ এ ভা এ ORK 
১১১ UB ৫ ০৭ ০ এ dhl এস কি ও এ 
ES HN MVE TO PET oA OE EAE 
৩৮9 or এত ও EAE ৪৬5 eS Wl ps or rE ও SUS 

-৩০ ১১৩ ০০০০ এ! 
‘সরকার কর্তৃক দ্রব্যমূল্য নির্ধরিণ দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ। কেননা যখন 
আমদানীকারকদের কাছে দ্রব্যমূল্য নির্ধারণের খবর পৌছবে, তখন তারা 


এমন শহরে তাদের পণ্য নিয়ে আসবে না যেখানে তাদের ইচ্ছার বিরুদ্ধে 
তা বিক্রি করতে বাধ্য করা হবে । ফলে যার কাছে পণ্য রয়েছে সে তা বিক্রি 





২১৫. আবুল হাসান আল-মাওয়াদী আল-আহকামুস সুলতানিয়্যাহ, তাহকীক : আহমাদ জাদ 
(কায়রো : দারুল হাদীছ, ১৪২৭/২০০৬), পৃঃ ৩৭০। 


www.ahlehadeethbd.org 


Contents 


84 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ৮৪ 


করা হ'তে বিরত থাকবে এবং লুকিয়ে ফেলবে । আর ভোক্তারা তা চাইবে, 
কিন্তু যৎসামান্য বৈ পাবে না। তখন দ্রব্যসামগ্রী সংগ্রহের জন্য তারা 
উচ্চমূল্য প্রদান করবে । এতে দ্রব্যমূল্য বেড়ে যাবে এবং বিক্রেতা ও ক্রেতা 
উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হবে। বিক্রেতা পক্ষকে তাদের মাল বিক্রি করা থেকে 
নিষেধ করার কারণে এবং ক্রেতাকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছতে নিষেধ 
করার কারণে ৷ ফলে তা হারাম হবে’ ।২৯৬ 


উপরোক্ত আলোচনা থেকে বুঝা গেল যে, স্বাভাবিক অবস্থায় দ্রব্যমূল্য 
নির্ধারণ করা বৈধ নয়। তবে যদি ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে 
ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করে দ্রব্যমূল্য নির্ধারণ করে দিতে হবে । ইমাম ইবনু 
তায়মিয়াহ (রহঃ) এ প্রসঙ্গে বলেন, 


2০5 0 ০৭৪ শর এড ও এসি FAST) AO Mb Ce ৩৪ 
0৮ ৪৩ 2 I চে BL রড 9 কাঠ আত জে Me 
৫ ১8557 dl ০৪ 2৮9০০] তে £ 6 Ld  এি সি 

৩9 | পক 25 ০৪ ০০০৪ এ BUG চি rele BS 
“মূল্য নির্ধারণ যদি মানুষের প্রতি যুলুম করা এবং তাদেরকে অন্যায়ভাবে 
এমন মূল্যে পণ্য বিক্রি করতে বাধ্য করাকে শামিল করে, যাতে তারা সন্তুষ্ট 
নয় অথবা আল্লাহ তাদের জন্য যা বৈধ করেছেন তা থেকে শাসক নিষেধ 
করেন, তাহ'লে দ্রব্যমূল্য নির্ধারণ হারাম । কিন্তু মানুষের মাঝে ন্যায়বিচারের 
উদ্দেশ্যে যদি মূল্য নির্ধারণ করা হয় যেমন, বাজারের প্রচলিত দামে 
তাদেরকে বিক্রি করতে বাধ্য করা এবং প্রচলিত বিনিময় মূল্যের অধিক 


গ্রহণ করা থেকে শাসক তাদেরকে নিষেধ করেন, তাহ*লে তা শুধু জায়েযই 
নয়; রবং ওয়াজিব” ২৯৭ 


তিনি আরো বলেন, 





২১৬. আল-মুগনী, ৬/৩১২। 
২১৭. ইবনু তায়মিয়াহ, আল-হিসবাহ ফিল ইসলাম (কুয়েত : জামঈয়্যাত ইহইয়াইত তুরাছ 
আল-ইসলামী, ১৪১৬ হি/১৯৯৬ থিঃ), পৃঃ ১৯-২০। 


www.ahlehadeethbd.org 


Contents 


bs রা বে ০১৩ 


Eat ০9 এ টি EOE nls 220 
৩ ৮৪ IF Cota Tot ১ 
“মানুষেরা যখন প্রচলিত নিয়মে কোন রকম যুলুম ছাড়াই তাদের পণ্যসামগ্রী 
বিক্রি করবে আর পণ্যদ্রব্যের স্বল্পতা বা জনসংখ্যার আধিক্যের কারণে 
দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে, তখন তা আল্লাহ্র নিকট ন্যস্ত করতে হবে। এরূপ 
পরিস্থিতিতে সরকার কর্তৃক নির্ধারিত মুল্যে জনগণকে পণ্য বিক্রি করতে 
বাধ্য করা অন্যায় বা বাড়াবাড়ি বৈ কিছুই নয়'। তার মতে, তবে মানুষের 
চাহিদা ও প্রয়োজনীয়তা সত্তেও পণ্যের মালিকগণ যদি প্রচলিত দামের 
চেয়ে বেশী দাম গ্রহণ ছাড়া পণ্য বিক্রি করা হ'তে বিরত থাকে, তখন 
তাদেরকে প্রচলিত দামে বিক্রি করতে বাধ্য করা ওয়াজিব ৷” 
তদীয় ছাত্র ইবনুল ঝ্বাইয়িম (রহঃ) এ সংক্রান্ত আলোচনার উপসং 
বলেন, 4০520 0 4 pd ক 3208০) 
১৪৮: ৩৪০ ৮৪:৮৮ শিরিন 1১19 bbe UG 1 [মাসির 
০18 ৯:55 “মোটকথা, মূল্য নির্ধারণ ব্যতীত যদি মানুষের পূর্ণ কল্যাণ 
সাধিত না হয়, তাহ'লে শাসক তাদের জন্য ন্যায়সংগত মূল্য নির্ধারণ 
করবেন । কাউকে ক্ষতিগ্রস্ত করা বা কারো প্রতি অন্যায় করা যাবে না। আর 


মূল্য নির্ধারণ ছাড়াই যদি তাদের প্রয়োজন পুরণ হয়ে যায় এবং কল্যাণ 
সাধিত হয়, তাহ'লে রাষ্ট্রপ্রধান মূল্য নির্ধারণ করবেন না' ২৯৯ 


'আল-হেদায়া' প্রণেতা বলেন, 

১১৯০৪ rl SUN ON BB nll এপ x 09০০৭ ওহ ১3 

৮৮ ৬৮০ ০০৭ গট ১৯৪ ০৩৯৬ ৮০৯ ০48 ০৭ ৩১১৯২১ 
Eads st 1৯0৭ 50৯৫4 ০53. ১৫৯৯ mil ১ uel 





২১৮. এ, পৃঃ ২০। 
২১৯. ইবনুল কাইয়িম, আত-তুরুকুল হুকুমিইয়াহ ফিস-সিয়াসাতিশ শারঈয়্যাহ, ১/২২২। 


www.ahlehadeethbd.org 


Contents 


86 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ৮৬ 


‘লোকদের জন্য দ্রব্যমূল্য নির্ধারণ করা শাসকের উচিত নয়। তবে 
খাদ্যদ্বব্যের মালিকরা যদি বাজার নিয়ন্ত্রণ করে এবং দামের ক্ষেত্রে প্রচণ্ড 
সীমালংঘন করে (মাত্রাতিরিক্ত দাম নেয়) আর বিচারক দ্রব্যমূল্য নির্ধারণ 
ব্যতীত মুসলমানদের অধিকার সংরক্ষণ করতে অপারগ হন, তখন জ্ঞানী- 
গুণী ব্যক্তিদের পরামর্শে মূল্য নির্ধারণ করাতে কোন দোষ নেই’ ১২ 


সউদী আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের এক ফৎওয়ায় বলা হয়েছে, 
তক Bl ed ০ ০৬ SB) এ ৯১৮১ ০৩ ৩০ ১৬০ IU ৯2 
lll ox 0০৩) ফু See ০৬৬ 0১৬ am LAL ASI Lo 
All ৪১১১ হকি ৯ ৪৬ All SUSU le slyy এ 
5) Al 555 es Fl 9 ly ee FH একি 8 55 
2০ S32 008 om ১০ Of Nl 09] mb dll 093 co 
০০ rn Bl Sj 
“যখন বিক্রেতারা তথা ব্যবসায়ী ও অন্যরা তাদের নিজেদের কাছে যে পণ্য 
আছে তার দাম তাদের ইচ্ছামত বৃদ্ধি করার ব্যাপারে এক্যমত পোষণ 
করবে, তখন ক্রেতা ও বিক্রেতাদের মাঝে ন্যায়-নীতি প্রতিষ্ঠা এবং 
জনসাধারণের কল্যাণ করা ও ফিতনা-ফাসাদ দূর করার সাধারণ নিয়মের 
ভিত্তিতে রাষ্ট্রপ্রধান বিক্রয় দ্রব্যের ন্যায্যমূল্য নির্ধারণ করবেন। আর যদি 
তাদের মধ্যে এক্যমত্য না হয়; বরং কোন প্রকার প্রতারণা ছাড়াই পর্যাপ্ত 
চাহিদা ও পণ্যসামগ্রীর সরবরাহ কম হওয়ার কারণে দ্রব্যমূল্য বেড়ে যায়, 
তাহ'লে রাষ্ট্রপ্রধানের জন্য মূল্য নির্ধারণ করা উচিত নয়। বরং তিনি 


প্রজাদেরকে এমনভাবে ছেড়ে দেবেন যে, আল্লাহ তাদের কারো দ্বারা 
কাউকে রিযিক দিবেন’ ।২২, 








২২০. বুরহানুদ্দীন আল-মারগীনানী, আল-হেদায়া (দেওবন্দ : মাকতাবায়ে থানবী, ১৪০০হিঃ), 
৪8/৩৭১-৭২। 

২২১. ফাতাওয়াল লাজনাহ আদ-দায়েমা লিল-বৃহ্ছ আল-ইলমিয়্যাহ ওয়াল ইফতা (সউদী 
আরব : মুআসৃসাসাতুল আমীরাহ, ৪র্থ সংস্করণ, ১৪২৩ই/২০০২ি), ১৩/১৮৬ । 


www.ahlehadeethbd.org 


Contents 

৮৭ ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল 87 
শায়খ ছালেহ ফাওযান বলেন, 
2 0 54 Al আও sll ১১৯৪ থড mS ১৬ ON গু 
3 5৮৭1 ৬৪৮৪ Le lll es be Gn las ol Jy 
05% 01 CSDM Cm dl ১৬ UN BL পো 5০৪ 0৯০ 
ASI এ৪ ex lia le yas Ol এত আখি এ এও আখ 

dll ১৯1১৯ rbd শত ০1১ তা ও ৮৯০০ 
‘পণ্যের স্বল্পতা ও সরবরাহ কম হওয়ার কারণে যদি মূল্য বৃদ্ধি পায়, 
তাহ'লে এতে কারো কিছুই করার নেই । তবে ব্যবসায়ীদেরকে বলা হবে, 
মানুষেরা যে দামে বিক্রি করছে সে বাজার মুল্যে তোমরা বিক্রি করো। 
মানুষকে কষ্ট দিয়ো না। পক্ষান্তরে মাল গুদামজাত করার কারণে 
ব্যবসায়ীদের কারসাজিতে যদি মূল্য বৃদ্ধি পায় এবং বাজারে পণ্যের ঘাটতি 
হেতু তারা বেশী দামে মাল বিক্রি করে, তাহ'লে শাসক এতে বাধা দিবেন। 


মানুষেরা যে দামে বিক্রি করছে সে দামে বিক্রি করতে তিনি তাদেরকে 
বাধ্য করবেন। এটাই আদল বা ন্যায়-নীতি’।*২২ 


১. দো'আ ও তওবা-ইস্তিগফার : দ্রব্যমূল্য বৃদ্ধি নিঃসন্দেহে সমাজের 
মানুষের উপর আপতিত একটি বিপদ । এথেকে মুক্তি লাভের জন্য অবশ্যই 
আল্লাহ্‌র দরবারে কাকুতি-মিনতিসহ দো'আ করতে হবে এবং বেশী বেশী 
তওবা-ইস্তেগফার করতে হবে । মহান আল্লাহ বলেন, 


টি শি 8 1০৮ 25506 এ 5 (26418 
148 ০৮ 51৮০৮ orf ows ww eof 5 ৮5৩ 
LES ০৯৯১ lim SY ০৬৯০ ৩৫5 ০9০ ৮5১০ 


‘আমি তাদের বলেছি, তোমরা তোমাদের প্রভুর নিকটে ক্ষমা প্রার্থনা কর। 
নিশ্চয়ই তিনি অতীব ক্ষমাশীল । তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর 








২২২. htips://www.alfawzan.af.org.sa/en/node/14702 


www.ahlehadeethbd.org 


Contents 


88 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ৮৮ 


বারি বর্ষণ করবেন । তিনি তোমাদের মাল-সম্পদ ও সন্তান-সন্ততি বাড়িয়ে 
দিবেন এবং তোমাদের জন্য বাগিচাসমূহ সৃষ্টি করবেন ও নদীসমূহ প্রবাহিত 
করবেন’ (নূহ ৭১/১০-১২)। ইবনু ছাবীহ বলেন, এক ব্যক্তি হাসান বাছরী 
(রহঃ)-এর নিকটে এসে অনুর্বরতার অভিযোগ করল । তখন তিনি তাকে 
বললেন, ৷ 44! “তুমি আল্লাহ্‌র নিকট ক্ষমা চাও” । অন্য আরেকজন 
এসে দরিদ্রতার অভিযোগ করলে তিনি বললেন, আল্লাহ্র নিকট ক্ষমা 
চাও’। আরেকজন এসে বলল, আল্লাহ্র কাছে দো'আ করুন, তিনি যেন 
আমাকে একটি সন্তান দান করেন। তিনি তাকে বললেন, ‘আল্লাহ্র নিকট 
ক্ষমা চাও’ । অপর এক ব্যক্তি তার বাগান শুকিয়ে যাওয়ার অভিযাগ করলে 
তিনি তাকেও বললেন, ‘আল্লাহ্র নিকট ক্ষমা চাও? । আমরা এ ব্যাপারে 
তাকে জিজ্ঞেস করলে তিনি বললেন, আমি নিজের পক্ষ থেকে কিছুই 
বলিনি। আল্লাহ তাআলা সুরা নূহে একথাগুলিই বলেছেন। এরপর তিনি 
উক্ত আয়াতগুলো পাঠ করলেন ।১৩ 


মহান আল্লাহ আরো বলেন, ACL 69 15০ A 51 df, 
53156 ৫৭৮৬ % 09 4১৮০ A ৮9 sl 
৩১415 রা ৩ ০৬৫ 48 09 ৮৯৪ ০০ ‘আমরা তোমার 
পূর্বেকার সম্প্রদায় সমূহের নিকট রাসূল পাঠিয়েছিলাম। অতঃপর (তাদের 
অবিশ্বাসের কারণে) আমরা তাদেরকে অভাব-অনটন ও রোগ-ব্যাধি দ্বারা 
পাকড়াও করেছিলাম । যাতে তারা কাকুতি-মিনতিসহ আল্লাহ্‌র প্রতি বিনীত 
হয়। যখন তাদের কাছে আমাদের শাস্তি এসে গেল, তখন কেন তারা 


বিনীত হ'ল না? বরং তাদের অন্তরসমূহ শক্ত হয়ে গেল এবং শয়তান 
তাদের কাজগুলিকে তাদের নিকটে সুশোভিত করে দেখালো” (আন'আম 


৬/৪২-৪৩)। হাফেয ইবনু কাছীর (রহঃ) ৩১৮ ০৫ ৯ 15 এর ব্যাখ্যায় 


বলেন,১%_ £৯০ 421 ০৮259 ঞ। ৩১০১৫ : অর্থাৎ তারা আল্লাহ্‌র 





২২৩. তাফসীরে কুরতুবী ১৮/৩০২। 


www.ahlehadeethbd.org 


Contents 


৮৯... ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল... 89 
নিকটে দো'আ করে, তীর নিকটে কাকুতি-মিনতি করে এবং বিনীত 


5 ২২৪ 


হয়”। 
জনৈক পূর্বসূরী বিদ্বানকে বলা হ'ল, দ্রব্যমূল্য বেড়ে গেছে। তখন তিনি 
বললেন, )4 U৬ 1১৮) তোমরা ইস্তিগফারের মাধ্যমে এর মূল্য ত্রাস 
করে দাও” । এর প্রমাণে তিনি সূরা নৃহের ১০-১২ আয়াত তেলাওয়াত 
করলেন ।*২৫ 
রাসূলুল্লাহ (ছাঃ)-এর যুগে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে একজন ব্যক্তি এসে তাকে 
মূল্য নির্ধারণের আবেদন জানালেন । তখন তিনি বললেন, %_১ 4 বরং 
আমি আল্লাহ্র কাছে দো“আ করব" ।২৬ এ হাদীছ থেকেও ইঙ্গিত পাওয়া 
যায় যে, দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে আল্লাহ্‌র নিকট মূল্য হ্রাসের জন্য বেশী বেশী 
LAL 
OE TE 5 লু ০০০১৮ 588 এ 0 ‘(হে আল্লাহ!) তুমি 
ব্যতীত কোন উপাস্য নেই।তুমি পবিবর। আমি সীমালংঘনকারীদের অন্তত 
(আফিয়া ২১/৮৭)। 

ভি রতি. তি তির ক ক আজি টের তি কত রিকি ক ক: 
২. ৬৮৬ এ শক এ Bb ভোর ওঠ ASN ১৬ ১৯০ ৬৬৯০ ra) 
০৪ 0) 0 49 ‘হে আল্লাহ! আমি তোমার রহমত কামনা করি। তুমি 
আমাকে এক মুহূর্তের জন্যও আমার নিজের হাতে ছেড়ে দিও না। বরং 


তুমি স্বয়ং আমার সমস্ত ব্যাপার ঠিক করে দাও । তুমি ব্যতীত কোন মা“বৃদ 
নেই’ । ২২৭ 


৩. VAT obs ৮৭ 9 ঞ খু! গু ৬ ATT 
৮ 43) ১৯১ ০০ Sl ০০০ ৯০9০০ ৪9 4 এ৷ “সহনশীল মহান 





২২৪. তাফসীর ইবনে কাছীর ৩/২৯০। 

২২৫. https:/www.saadid.net/ Doat/mehran/87.htm 
২২৬. আবুদাউদ হা/৩৪৫০, হাদীছ ছহীহ । 

২২৭. আবুদাউদ হা/৫০৯০, সনদ হাসান; মিশকাত হা/২৪৪৭। 


www.ahlehadeethbd.org 


Contents 


90 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ৯০ 


আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই। আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই, 
যিনি মহান আরশের অধিপতি । আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই, যিনি 
আসমান সমূহ ও যমীনের রব এবং মহান আরশের রব’ ।১৯৮ 


২. অপচয় পরিহার : অপচয় যেকোন সময় পরিত্যাজ্য ৷ বিশেষতঃ দ্রব্যমূল্য 
বৃদ্ধির সময় এটি আরো বেশী পরিত্যাজ্য । মহান আল্লাহ বলেন, ৷, 5 
০১০৩৭ ৮০০ 0 এ্।১৯11 “তোমরা খাও ও পান কর। কিন্তু 
অপচয় করো না। নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের ভালবাসেন না’ (আ'রাফ 
৭/৩১)। নবী করীম (ছাঃ) বলেন, ৮ ৯ ৪1৮44 58617655115 
£ > 3৫ ১৯০ ‘তোমরা খাও, পান করো, পরিধান করো এবং অপচয় 
ও অহংকার ছাড়াই দান করো’ ২২৯ 

৩. অল্পে তুষ্টি : অল্পে তুষ্টি মুমিনের অন্যতম বৈশিষ্ট্য । রাসূলুল্লাহ (ছাঃ) 
বলেন, ০ এ ৩4 এ 05 ১ ০০১3 “তোমার ভাগ্যে আল্লাহ যা 
নির্ধারণ করে রেখেছেন তাতে খুশী থাকলে তুমি সবচেয়ে সুখী মানুষ বলে 
গণ্য হবে’ ।২৩০ তিনি আরো বলেন, 49? 3৩ 39১90 ts 23 
& পি: ‘যে ইসলাম গ্রহণ করেছে, তাকে প্রয়োজন পরিমাণ রিযিক 
দেয়া হয়েছে এবং আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছেন তাতে পরিতৃপ্ত হওয়ার 
শক্তি দিয়েছেন, সেই সফলতা লাভ করেছে’ ।২৩, 


৪. বর্ধিত মূল্যের জিনিস পরিহার : ওমর ইবনুল খাত্বীৰ (রাঃ)-এর যুগে 
লোকেরা তার নিকটে এসে বলল, আমরা আপনার নিকটে গোশতের মূল্য 
বৃদ্ধির অভিযোগ করছি। অতএব আপনি আমাদের জন্য এর মূল্য নির্ধারণ 
করে দিন। তখন তিনি বললেন, তোমরাই এর মূল্য ত্রাস করে দাও 





২২৮: বুখারী হা/৬৩৪৬; মুসলিম হা/২৭৩০; মিশকাত হা/২৪১৭। 

২২৯. নাসাঈ হা/২৫৫৯; ইবনু মাজাহ হা/৩৬০৫; মিশকাত হা/৪৩৮১, হাদীছ হাসান । 
২৩০. তিরমিযী হা/২৩০৫, হাদীছ হাসান । 

২৩১. মুসলিম হা/১০৫৪; মিশকাত হা/৫১৬৫। 


www.ahlehadeethbd.org 


Contents 


ইভা তা... 


(4 22৮9) । তখন তারা বলল, আমরা মূল্যবৃদ্ধির অভিযোগ করছি। 
গোশত কসাইদের নিকটে আছে এবং আমরা এর প্রয়োজন অনুভব করছি। 
আর আপনি কি-না বলছেন, তোমরা নিজেরাই এর মূল্য হাস করে দাও? 
আমরা কি গোশতের মালিক যে, এর মূল্য কমিয়ে দিব? যে জিনিস 
আমাদের হাতে নেই, তার মূল্য আমরা কিভাবে হাস করব? তখন তিনি 
তার সেই মূল্যবান উক্তিটি করলেন, ১ $8, 5% “তাদের নিকট থেকে 
গোশত কেনা ছেড়ে দাও; । 

আলে আব্বাস-এর মুক্তদাস রাধীন বিন আল-আ'রাজ বলেন, মক্কায় 
কিশমিশের দাম বৃদ্ধি পেলে আমরা বিষয়টি লিখিতভাবে আলী (রাঃ)-কে 
জানালাম । তখন তিনি জবাবে লিখলেন, তোমরা খেজুর দ্বারা এর মূল্য হাস 
করে দাও । অর্থাৎ তোমরা কিশমিশের পরিবর্তে খেজুর ক্রয় করো । যেটি 
হিজাযে পর্যাপ্ত ছিল এবং তার মূল্যও কম ছিল। এতে কিশমিশের চাহিদা 
কমে যাবে এবং তা সস্তা হয়ে যাবে।**২ 


আব্বাসীয় কবি মাহমুদ আল-অর্বাক (মৃঃ ৮৪৪ খু.) বলেন, 

515) 05৫৫০ ০০০১ 9563 LEA, 85199 
‘যখন আমার উপর কোন জিনিসের মূল্য বৃদ্ধি পায়, তখন আমি তা ক্রয় 
করা পরিহার করি। তখন মূল্যবৃদ্ধির সময় তা সস্তায় পরিণত হয়” ১৩৩ 
৫. আল্লাহ্‌র প্রতি সুধারণা পোষণ করা : যেকোন বিপদ-আপদ আল্লাহ্র 
নিকট সোপর্দ করলে এবং তার সম্পর্কে সুধারণা পোষণ করলে আল্লাহ তা 
আমাদের জন্য সহজ করে দেন। মহান আল্লাহ বলেন, £ ৯4 4 ০৫ ১4; 
৩... 6 ৬ ১ 28০৫ ০৬০৯৮ “যে আল্লাহকে ভয় করে, তিনি তার 
জন্যে উত্তরণের পথ তৈরী করে দেন। আর তাকে তার ধারণাতীত উৎস 
থেকে রিযিক দান করবেন’ (তালাক ৬৫/২-৩)। 





২৩২. https:/www.saadid.net/Doat/hamesabadr/133.htm| 
২৩৩. দীওয়ানু মাহমুদ আল-অরার্ক, সংকলনে : ড. ওয়ালীদ কাছ্ছাব, ১ম প্রকাশ, 
১৪১২/১৯৯১, পূঃ ১৬৫ | 


www.ahlehadeethbd.org 


Contents 

92 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ৯২ 
দ্রব্যমূল্য বৃদ্ধির সময় আল্লাহ্‌র প্রতি সুধারণা পোষণের ক্ষেত্রে ৪টি বিষয় 
লক্ষ্যণীয় : 
(ক) আল্লাহ্র প্রতি কেউ সুধারণা পোষণ করলে আল্লাহ তাকে সেই 
জিনিসটি দান করেন। আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাঃ) 
বলেন, ৮ ১% "5 535 ৬ ১ &। 0,4 ‘আল্লাহ বলেন, আমি সে 
রকমই, যে রকম আমার প্রতি বান্দা ধারণা রাখে" ।** 
আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) বলেন, 
55 Bl 2 ০৩ ০৫05 CEE CEL 2 20 (6 ৪57 
$1 054 সি 0৮5 ০ BU LE 2৭৫ 225 পু ৫555 ৮ 

৯১৫১ pAlb ৩৬১ ০৮১০৪ 
আল্লাহ্র প্রতি সুধারণা পোষণের চেয়ে উত্তম কোন জিনিস মুমিন বান্দাকে 
প্রদান করা হয়নি। যিনি ছাড়া কোন উপাস্য নেই তার কসম করে বলছি, 
কোন বান্দা যদি আল্লাহ্‌র প্রতি সুধারণা পোষণ করে তাহ'লে আল্লাহ তাকে 
তার ধারণাকৃত জিনিসটি প্রদান করেন। এ কারণে যে, যাবতীয় কল্যাণ 
আল্লাহ্র হাতে রয়েছে’ । ২৩৫ 
(খ) আল্লাহ কষ্টের পর সহজতার ওয়াদা করেছেন। মহান আল্লাহ বলেন, 
14 ০০২] ০০ ৩1 452 ০০ এ 5 ‘অতঃপর নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি 
রয়েছে। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে’ (শরহ ৫-৬)। 
(গ) আল্লাহ্র চেয়ে বান্দার প্রতি অধিক দয়ালু আর কেউ নেই। আবু 

97772 ALB 

হুরায়রা (রাঃ) হ’তে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ১:০০ ৷ 23 (৯) 





২৩৪. বুখারী হা/৭৪০৫; মুসলিম হা/২৬৭৫। 

২৩৫. ইবনু আবিদ দুনয়া, হুসনুষ যর বিল্লাহি, রাসাইলু ইবনু আবিদ দুনয়া (সংযুক্ত আরব 
আমিরাত : আল-মারকায়ুল আরাবী লিল-কিতাব, ১ম প্রকাশ, ১৪২১/২০০০), ১ম খণ্ড, 
পৃঃ ১২২, হা/৮৩। 


www.ahlehadeethbd.org 


Contents 


রাত বা তা... 


Ll BES টা রানির “আল্লাহ 
যখন সৃষ্টির কাজ শেষ করলেন, তখন তিনি তার কিতাবে (লওহে মাহফুযে) 
লিখেন, যা আরশের ওপর তার নিকট আছে। ‘নিশ্চয়ই আমার রহমত 
আমার ক্রোধের উপর প্রবল’ ।২৩* 


(ঘ) আল্লাহ প্রত্যেকের জন্য রিযিক লিপিবদ্ধ করে রেখেছেন । দ্রব্যমূল্য বৃদ্ধি 
বা অন্য কিছু আপনার ও রিষিকের মধ্যে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে 
পারবে না । মহান আল্লাহ বলেন, ৪১) &॥ এ 4 ০১0 ৬৪ 25 ১2 ৮) 
১ ES BF ৬০০০ DEL i) ‘আর ভূপৃষ্ঠে বিচরণকারী 
এমন কোন প্রাণী নেই যার রিষিক আল্লাহ্‌র যিম্মায় নেই । আর তিনি জানেন 
তার অবস্থানস্থল ও সমর্পণস্থল। সবকিছুই সুস্পষ্ট কিতাবে (লওহে 
মাহফুযে) লিপিবদ্ধ রয়েছে’ (হৃদ ১১/৬) । তিনি আরো বলেন, 2১ ২ 79 
ll ৩৮ 99 UG G57 dl ও), ০৯০ ৫ ‘এমন কত প্ৰাণী 
আছে যারা (আগামীকালের জন্য) তাদের খাদ্য সঞ্চয় করে না। আল্লাহ 
তাদের রিযিক দেন এবং তোমাদেরকেও দেন। তিনি সবকিছু শোনেন ও 
জানেন’ আনকাবৃত ২৯/৬০)। আল্লাহ আরো বলেন, 19 7)) ৮৮৮০ ৪ 
৩৬৪১ ‘আর আকাশে রয়েছে তোমাদের রিযিক এবং তোমাদের প্রতিশ্রুত 
বিষয়সমূহ’ যোরিয়াত ৫১/২২)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ঠা 0 ৩ ৯] 
‘আদম সন্তান যদি তার রিযিক থেকে পলায়ন করত, যেমন সে মৃত্যু থেকে 


পলায়ন করে, তবুও তার রিযিক তার নাগাল পেয়ে যেত, যেভাবে মৃত্যু 
তার নাগাল পায়” 1২১; 


৬. রিযিকে বরকত বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ : দ্রব্যমূল্যের উর্ধ্বগতির পরিস্থিতি 
মোকাবেলা করার জন্য রিযিক বৃদ্ধি হয় এমন কর্ম সমূহ সম্পাদনে 





২৩৬. বুখারী হা ৩১৯৪/ মুসলিম হা/২৭৫১। 
২৩৭. সিলসিলা ছহীহা হা/৯৫২; ছহীহুল জামে‘ হা/৫২৪০, হাদীছ হাসান । 


www.ahlehadeethbd.org 


Contents 
94 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ৯৪ 


মনোযোগী হ'তে হবে। কারণ সম্পদ বেশী হওয়াটা মুখ্য নয়; বরং মুখ্য 
হ'ল তাতে বরকত লাভ ৷ রিযিকে বরকত বৃদ্ধির মৌলিক কয়েকটি উপায় 
হাল: 

(ক) আত্মীয়তার বন্ধন অক্ষুণ্র রাখা । নবী করীম (ছাঃ) বলেছেন, ৫02 
০০ bb ILI Si) এ 4 LN ‘যে ব্যক্তি চায় যে, 
তার রিযিক প্রশস্ত হোক এবং আয়ু বর্ধিত হোক, সে যেন তার আত্মীয়তার 
বন্ধন অক্ষুণ রাখে’ ।**” 

(খ) বরকতের দো'আ করা । নবী করীম (ছাঃ) দো'আ করতেন, ১৫ 4 
JEAN EL ও (8৫ ০ পি ও ৩ ৪১৫০) ৩৩ ও ৩ 
০747301 ৩০ ‘হে আল্লাহ! আমাদের ছা-য়ে বরকত দান করুন! হে 
আল্লাহ! আমাদের মুদে বরকত দান করুন! হে আল্লাহ! আমাদের মদীনায় 
বরকত দান করুন! হে আল্লাহ! বরকতের সাথে আরো দু’টি বরকত দান 


5২৩৯ 


করুন? । 
(গ) আল্লাহ্‌র রাস্তায় ব্যয় করা । প্রত্যেক দিন সকালে দানশীল ব্যক্তির জন্য 
দানের উত্তম প্রতিদান দিন’ ।২ 

(ঘ) খণ পরিশোধ করা। আয়েশা (রাঃ) হ'তে বর্ণিত তিনি বলেন, আমি 
রাসূলুল্লাহ ছোঃ)-কে বলতে শুনেছি, তিনি বলেন, 199: 55 44০ ৩৬ ২? 
3১) এ & ডি এ (2 2০ ৩৬ ৬ ‘যে তার খণ পরিশোধের 
নিয়ত করে, সে আল্লাহ্‌র পক্ষ থেকে সাহায্য লাভ করে এবং আল্লাহ তার 
জন্য রিষিকের ব্যবস্থা করে দেন ।২১ 





২৩৮. বুখারী হা/৫৯৮৬; মুসলিম হা/২৫৫৭। 
২৩৯. বুখারী হা/২৮৮৯; মুসলিম হা/১৩৭৪। 
২৪০. বুখারী হা/১৪৪২; মুসলিম হা/১০১০। 
২৪১. তাবারানী আওসাত হা/৭৬০৮; সিলসিলা ছহীহা হা/২৮২২। 


www.ahlehadeethbd.org 


Contents 

৯৫ ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল 95 
৭. দুর্বল ও অসহায়দের পাশে দাড়ানো : দুর্বল, অসহায় ও গরীব-দুঃখীদের 
সাহায্য-সহযোগিতা করা এবং বিপদে তাদের পাশে দাঁড়ানো দ্রব্যমূল্য বৃদ্ধি 
ও অন্যান্য বালা-মুছীবত থেকে মুক্তির উপায়। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, 
£ 9৮6 ও এ ৩৬ ৮ ৯১৭ ১৮০ ও &9 ‘আল্লাহ বান্দার সাহায্যে 
অতক্ষণ থাকেন, যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে’ ।২ আবু 
দারদা (রাঃ) হ'তে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ০ ০4০: 991 
১৩৬ ০ ৩3৮৪ ৩55% "তোমরা দুর্বলদের মধ্যে আমাকে অনুসন্ধান 
করো। কারণ তোমরা তোমাদের মধ্যকার দুর্বলদের কারণেই রিযিক এবং 
সাহায্য প্রাপ্ত হয়ে থাক’ ।** 

৮. ইবাদতে মনোযোগী হওয়া : দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সময় রিযিকের চিন্ত 
য় বিভোর হয়ে আল্লাহ্র ইবাদত থেকে গাফেল থাকা যাবে না। বরং ছবর 
ও ছালাতের মাধ্যমে আল্লাহ্‌র সাহায্য প্রার্থনা করতঃ (বাকারাহ ২/৪৩, ১৫৩) 
রিযিকের অনুসন্ধানে ব্যাপৃত থাকতে হবে । জনৈক পূর্বসূরী বিদ্বানের যুগে 
দ্রব্যমূল্য বৃদ্ধি পেল। তাকে এ খবর জানানো হলে তিনি বললেন, 4) 
৩৪5 ০০ ৮5০০৬ ৩ ৩০ 1058 ill > অস্ত 93 ull 
৬১ ৯5 55১» ‘আল্লাহ্‌র কসম! যবের দানার মূল্য যদি এক দীনারও 
হয় তাতে কুছ পরোয়া নেই । আমার কর্তব্য হ'ল আল্লাহ আমাকে যেভাবে 


নির্দেশ দিয়েছেন সেভাবে তার ইবাদত করা আর আল্লাহ্র কর্তব্য হ'ল তার 
ওয়াদা মোতাবেক আমাকে রিযিক দেওয়া’ ৷ 


৯. লেনদেনে সহজতা অবলম্বন : সহজতা ইসলামী শরী“আতের অনন্য 
বৈশিষ্ট্য । দৈনন্দিন লেনদেনের ক্ষেত্রে মানুষেরা সহজতার প্রয়োজন বেশী 
অনুভব করে । বিশেষত মুসলিম উম্মাহর উপর আপতিত সংকটের সময় । 
এজন্য সৎ ব্যবসায়ীর বৈশিষ্ট্য হ'ল তার সাথে যারা লেনদেন করে তাদের 





২৪২. মুসলিম হা/২৬৯৯। 
২৪৩. আবুদাউদ হা/২৫৯৪, হাদীছ ছহীহ; সিলসিলা ছহীহা হা/৭৭৯। 


২৪৪. htips://www.saaid.netDoat/mehran/87.htm 


www.ahlehadeethbd.org 


Contents 
96 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ৯৬ 
সাথে সহজতা অবলম্বন করা । হুযায়ফা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ 
(ছাঃ)-কে বলতে শুনেছি, ০৮] ৬4420 £র্ ও ৩৫১০৪ ৩৩-১৩০ ৩! 
০06১8) 05 পর ও 06৭ EE 0540 ৪ 
না CD 380 3 041 ত্র lr তো 2 Ee 
এ এ 215১0 ০২১ ০৪ 5 “তোমাদের পূর্ববতীদের মাঝে 
জনৈক ব্যক্তি ছিল। তার জান কবয করার জন্য ফেরেশতা তার নিকট 
আসল । তাকে জিজ্ঞাসা করা হল, তুমি কি কোন ভাল কাজ করেছ? সে 
বলল, আমি জানি না। তাকে বলা হল, একটু চিন্তা করে দেখ। সে বলল, 
এ জিনিসটি ব্যতীত আমার আর কিছু জানা নেই যে, দুনিয়াতে আমি 
মানুষের সঙ্গে ব্যবসা করতাম । অর্থাৎ খণ দিতাম । আর তা আদায়ের জন্য 
তাদেরকে তাগাদা দিতাম । আদায় না করতে পারলে আমি সচ্ছল লোককে 


সময় দিতাম আর অভাবী লোককে ক্ষমা করে দিতাম । তখন আল্লাহ তাকে 
জান্নাতে প্রবেশ করালেন’ ।৯৫ 


উকৃবা বিন আমের (রাঃ) হ'তে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, “আল্লাহ 
সম্পদ দান করেছিলেন তার এমন এক বান্দাকে কিয়ামতের দিন উপস্থিত 
করে বলবেন, তুমি দুনিয়ায় কি আমল করেছ? সে বলবে, "2 ০1৯2 
১0505 059 4৮৫ ভে ও এ ডো আখি OE 
62094 দা ও. 48005554658 পা 
৬১৩০ ৮৮1১০ প্রভূ হে! আমি কোন আমল করিনি । তবে আপনি 
আমাকে সম্পদ দান করেছিলেন । আমি মানুষের নিকট কেনাবেচা করতাম । 
আমার বৈশিষ্ট্য ছিল, আমি স্বচ্ছল ব্যক্তির জন্য সহজতা অবলম্বন করতাম 


এবং গরীব ব্যক্তিকে অবকাশ দিতাম ৷ আল্লাহ বলেন, তোমার চেয়ে আমিই 
এর অধিক হকদার । তোমরা আমার বান্দার দোষ-ক্রুটি এড়িয়ে যাও’ ২৪৬ 





২৪৫. বুখারী হা/৩৪৫১। 
২৪৬. হাকেম হা/৩১৯৭; ছহীহুল জামে হা/১২৫। 


www.ahlehadeethbd.org 


Contents 


৯৭... ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল... % 
রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ১১ ১৬ ০৫ ১৬০ 5. 19 2 &1 ০ 
এ 55553 ৮০ ৩4৫3 মহান আল্লাহ এমন একজন ব্যক্তিকে জান্নাতে 
প্রবেশ করাবেন যে ক্রেতা, বিক্রেতা, বিচারক ও বিচারপ্রার্থী অবস্থায় 
সহজতা অবলম্বনকারী ছিল’ ।১+ আবু হুরায়রা (রাঃ) হ'তে বর্ণিত, 
রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ১০ 61৮ 2 = ০ ০১০ এব ও ঘা 
০.০ ‘নিশ্চয়ই আল্লাহ ক্রয়, বিক্রয় ও বিচারের ক্ষেত্রে উদারতাকে পসন্দ 


5২৪৮ 


করেন । 


১০. তাকওয়া অবলম্বন করা : সর্বোপরি তাকৃওয়া অবলম্বন করা একান্ত 
কর্তব্য । কারণ তাকৃওয়াই রিযিকে বরকত ও প্রশস্ততা আনয়ন করে । মহান 
আল্লাহ বলেন, ০ ১4৮ ৮৪2 ০৪ 1,5 19 ওহ pf of 
১৮০৬৫19৫৯১6 19৫ ১৫৫ 210 24 ‘জনপদের 
অধিবাসীরা যদি বিশ্বাস স্থাপন করত ও আল্লাহভীরু হ'ত, তাহ'লে আমরা 
তাদের উপর আকাশ ও পৃথিবীর বরকতের দুয়ারসমূহ খুলে দিতাম। কিন্তু 
তারা মিথ্যারোপ করল । ফলে তাদের কৃতকর্মের দরুণ আমরা তাদেরকে 
পাকড়াও করলাম’ আ'রাফ %৯৬)। তিনি আরো বলেন, “যে আল্লাহকে ভয় 
করে, তিনি তার জন্যে উত্তরণের পথ তৈরী করে দেন। আর তাকে তার 
ধারণাতীত উৎস থেকে রিযিক দান করবেন’ (তালাক ৬৫/২-৩)। 


মোটকথা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি একটি বৈশ্বিক সমস্যা । বিভিন্ন দেশের 
জনগণ এতে নাকানি-চুবানি খাচ্ছে । এটি আমাদের উপর মুছীবত হিসাবে 
আপতিত হয়েছে। এ সমস্যা থেকে উত্তরণের জন্য ব্যবসায়ীদের মধ্যে 
নৈতিকতাবোধের উজ্জীবন ঘটাতে হবে । এর দুনিয়াবী প্রতিকারের সাথে 
সাথে শারঈ যেসব করণীয় উল্লেখ করা হয়েছে সেগুলি পরিপালন করতে 
হবে। বেশী বেশী দো'আ ও তওবা-ইস্তিগফার পাঠ করতে হবে । সর্বোপরি 





২৪৭. নাসাঈ হা/৪৬৯৬; ইবনু মাজাহ হা/২২০২; আহমাদ হা/৪১০; সিলসিলা ছহীহা 
হা/১১৮১। 
২৪৮. তিরমিযী হা/১৩১৯; হাকেম হা/২৩৩৮; সিলসিলা ছহীহা হা/৮৯৯। 


www.ahlehadeethbd.org 


Contents 
98 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ৯৮ 
মৃত্যুকে স্মরণ করতে হবে। তাহ'লে সব চিন্তা, উদ্বেগ ও উৎকণ্ঠা দূর হয়ে 
যাবে। বিশর ইবনুল হারিছ যথার্থই বলেছেন, | ৮১০ ৩০০২ 1১ 
৮১৬৩। ৮৯ ৩৫৬০ 2১ এ ০৯ 55৬ ‘তুমি যখন দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য 
উদ্বিগ্ন হবে তখন মৃত্যুকে স্মরণ করবে । কারণ মৃত্যুকে স্মরণ তোমার মন 
থেকে মূল্যবৃদ্ধির দুঃশ্চিন্তা দূরীভূত করে দিবে’ ।*৯ 


আব্দুল্লাহ ইবনুল মুবারক (রহঃ)-কে জিজ্ঞাসা করা 
হয়েছিল, €53-। ৩ নিকৃষ্ট কে’? তিনি 


বলেছিলেন,_-০)| ১৮ | ৮৯৬৮ 75458 ৬-। যে 


অতিথির নিকট মূল্যবৃদ্ধির কথা বলে’ (আহমাদ বিন 
মারওয়ান আদ-দীনাওয়ারী, আল-মুজালাসাতু ওয়া জাওয়াহিরুল 
ইলম, ১/৭২, ২/১৮১, নং ৩০০)। 








২৪৯. হিলয়াতুল আওলিয়া ৮/৩৪৭। 


www.ahlehadeethbd.org 


Contents 


পণ্যে ভেজাল 


খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যে ভেজাল প্রদান করা হারাম। ১৯৬০ 
সালে উপমহাদেশের প্রাচীনতম দৈনিক ‘আজাদ’-এর ‘হুশিয়ারী’ শীর্ষক এক 
সম্পাদকীয়তে বলা হয়েছিল, “খাদ্যে ভেজাল মিশান শুধু অপরাধই নহে, 
ইহা পাপ বলিয়াও আমাদের মনে হয়। বাহিরের দুশমন অপেক্ষাও খাদ্যে 
ভেজাল দানকারীরা দেশ ও জাতির অনেক বড় দুশমন । ইহাদের কাজের 
ফলে ধীরে ধীরে বিষ প্রয়োগের মত প্রতিক্রিয়া দেখা দেয় এবং জাতি ক্রমে 
জীবনী শক্তিহীন হইয়া উঠিতে থাকে” 1২৫০ একজন খুনী গুলী করে কাউকে 
হত্যা করলে একজন ব্যক্তিই নিহত হয়। কিন্তু খাদ্যে ভেজাল কোটি কোটি 
মানুষকে অকাল মৃত্যুর দিকে ঠেলে দেয়। শিশুখাদ্যে ভেজাল সর্বনাশ করে 
গোটা একটা প্রজন্মের শরীর, জীবনীশক্তি, মেধা ও আয়ুর। স্্াযুরোগ 
বিশেষজ্ঞরা বলেন, ভেজাল এবং এক বা একাধিক রাসায়নিক দ্রব্য মেশানো 
খাবার খেলে মানুষের বুদ্ধি, চিন্তাশক্তি ও স্মরণশক্তি হ্রাস পায়। মানুষ 
মেধাহীন হয়ে পড়ে। শরীরের জিনজাত স্বাযুকোষগুলোর আয়ুও এসব 
ভেজাল ও রাসায়নিক দ্রব্য মিশ্রিত খাবার খাওয়ার ফলে কমে যায়। 
দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি, স্বাদ গ্রহণের শক্তি, ঘ্বাণ নেয়ার ক্ষমতা ত্রাস পায়। 
শরীরে বাসা বাধে মরণব্যাধি ক্যান্সার সহ নানান রোগ-ব্যাধি। 


বাংলাদেশে ভেজালের চিত্র : 


বাংলাদেশে ব্যবসায়ীরা ভেজাল প্রদানের বন্নাহীন প্রতিযোগিতায় নেমেছে 
আমাদের দেশে সম্ভবতঃ এমন কোন পণ্য বা খাদ্য নেই, যাতে ভেজাল 
দেয়া হচ্ছে না। এজন্যই সম্প্রতি রাষ্ট্রপতি আব্দুল হামিদ রাজশাহী 
প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে 
বলেছেন, “কচু ছাড়া সবকিছুতেই ফরমালিন । নির্ভেজাল খাবার পাওয়া 
এখন দুষ্প্রাপ্য হয়ে গেছে। খাদ্যে ভেজালের কারণে ক্যাসসারসহ জটিল 











২৫০. ড. রেজোয়ান সিদ্দিকী সম্পাদিত, আজাদ ও সমকালীন সমাজ (ঢাকা : বাংলাদেশ প্রেস 
ইনস্টিটিউট, ১ম প্রকাশ, জুলাই ২০০৪), পৃ. ৩৯২। গৃহীত: দৈনিক আজাদ, 
সম্পাদকীয়, ৬ই মার্চ ১৯৬০, পৃ. ২। 


www.ahlehadeethbd.org 


Contents 


100 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ১০০ 


রোগ হচ্ছে। কিছু মানুষ দানব হয়ে যাচ্ছে’ ।২৫১ ঢাকা বিশ্ববিদ্যালয় ও 
অস্ট্রেলিয়ার ওলিংগং বিশ্ববিদ্যালয় যৌথভাবে গবেষণা জরিপ করে দেখেছে 
যে, দেশের মোট খাদ্যের ৩০ শতাংশে ভেজাল রয়েছে ।২১ সয়াবিন তেল, 
চিনি, মসলা, নুডুলস, সেমাই, বিস্কুট, পাউরুটি, দুধ, শিশুখাদ্য, ঘি, মিষ্টি, 
মধু, পানীয়, ফলমূল, ওঁষধ, সার, কীটনাশক ইত্যাদি প্রায় সবকিছুতেই 
ভেজাল দেয়া হচ্ছে। গত ১০ই আগস্ট ২০১১ তারিখে ঢাকায় “জাতীয় 
জীবনে ভেজাল খাদ্যের ঝুঁকিপূর্ণ প্রভাব’ শীর্ষক আলোচনা সভায় 
ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ" 
(আইসিডিডিআরবি)-এর জ্যেষ্ঠ বিজ্ঞানী এস কে রয় এক গবেষণা 
প্রতিবেদনে বলেন, মিষ্টি, সন্দেশ, দই, ঘি, ছানা, সস, ডালডা, সয়াবিন, 
আইসক্রীমসহ কিছু পণ্য ঢাকা সিটি কর্পোরেশনের গবেষণাগারে পরীক্ষা 
করে দেখা গেছে, ৭৬ দশমিক ৩২ শতাংশ খাবারেই ভেজাল । এ 
আলোচনায় বক্তারা বলেন, খাবারে প্রায় ২০০ ধরনের বিষাক্ত পদার্থ 
ব্যবহার করা হচ্ছে।২৫১ প্রায় সব ফলেই ফরমালিন, কার্বাইড অথবা অন্য 
কোন রাসায়নিক স্প্রে করা হয়। একটি ইংরেজী দৈনিক লিখেছে, The 
another name of carbide 19 cancer. There 15 no answer of 
€ncer.*£ কার্বাইডের অপর নাম ক্যান্সার । আর ক্যান্সারের পরিণাম 
নিশ্চত মৃত্যু’। এসব ভেজাল খাবার খেয়ে মানুষ নানাবিধ রোগে আক্রান্ত 
হচ্ছে। একটি গবেষণা থেকে জানা গেছে, বাংলাদেশে প্রতিবছর ১০ হাযার 
কোটি টাকা নষ্ট হচ্ছে ভেজাল খাবার খাওয়ার কারণে । কারণ ভেজাল 
খাবার খাওয়ার কারণে নানা রোগ হচ্ছে। আর এসব রোগ নিরাময়ের জন্য 
ওষধের পেছনে ১০ হাযার কোটি টাকা ব্যয় হচ্ছে ।২৫ 


দুধে ভেজাল : ২০০৮ সালে গুঁড়োদুধে মেলামাইনের অস্তিত্ব পাওয়ার 
বিষয়টি গোটা বিশ্বে ব্যাপকভাবে আলোচিত হয়েছিল। মেলামাইনযুক্ত 





২৫১. যুগান্তর, ২রা ডিসেম্বর ২০১৯। 

২৫২. ইনকিলাব, ৮ই ডিসেম্বর'১৯, পৃ. ৭॥ 

২৫৩. প্রথম আলো, ১১ই আগস্ট"১১, পৃঃ ৭। 

২৫৪. হারুন-আর-রশিদ সংকলিত, খাদ্যে বিষক্রিয়া পরিত্রাণের উপায় (ঢাকা : পার্ল 
পাবলিকেশন্স, ২০১৫), পৃঃ ২৫। 

২৫৫. কালের কণ্ঠ, ২৮শে এপ্রিল'১৮ ॥ 


www.ahlehadeethbd.org 


Contents 
১০১ ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল 101 


গুঁড়োদুধ খেয়ে সে সময় চীনে প্রায় তিন লাখ শিশু অসুস্থ হয়ে পড়েছিল । ৬ 
জন শিশু মৃত্যুর কোলে ঢলে পড়েছিল ।*+ চীন সরকারের হিসাব অনুযায়ী 
দেশটির গুঁড়োদুধ উৎপাদনকারী ২২ প্রতিষ্ঠানের ৬৯টি আইটেমেই বিষাক্ত 
উপাদান মেলামাইন পাওয়া গিয়েছিল। মূলতঃ দুধে প্রোটিনের পরিমাণ 
বেশী দেখানোর জন্যই মেশানো হয়েছিল এই রাসায়নিক পদার্থ । এ 
কেলেঙ্কারির মূল হোতা সানলু কোম্পানীকে দেওলিয়া ঘোষণা করা 
হয়েছিল। সে সময় বাংলাদেশের বাজারে প্রচলিত ইয়াশলি-১, ইয়াশলি-২ 
ও সুইট বেবী নামক তিনটি ব্র্যাপ্ডের গুঁড়োদুধে মেলামাইনের অস্তিত্ব 
প্রমাণিত হওয়াই তা নিষিদ্ধ করা হয়েছিল উল্লেখ্য যে, মেলামাইন কার্বন, 
হাইড্রোজেন ও নাইট্রোজেনের সম্বন্বয়ে গঠিত এক ধরনের জৈব যৌগ । যা 
মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর |১৫; 


সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল রিসার্চ সেন্টারের সাবেক 
পরিচালক এবং ওঁষধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক ও তার 
গবেষকদল দুধের ১০টি নমুনা পরীক্ষা করে ১০টিতেই ক্ষতিকর 
ত্যান্টিবায়োটিক পেয়েছেন।২” এদিকে গত ২৪শে জুলাই'১৯ পাস্তরিত 
তরল দুধে মানবদেহের জন্য ক্ষতিকর ভারী ধাতব পদার্থের উপস্থিতি 
প্রমাণিত হওয়ায় দেশের ১০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে নিরাপদ 
খাদ্য কর্তৃপক্ষ ২৫৯ 


পত্রিকায় প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা গেছে, কিশোরগঞ্জের 
বাজিতপুরের লতিফপুর গ্রামের আজিজ মিয়ার বাড়ি বা খামারে কোন গাভী 
না থাকলেও তিন বছর ধরে বাবা-ছেলে মিলে প্রতিদিন ৮ মণ নকল দুধ 
বিক্রি করছেন। অল্প কিছু দুধ কিনে তার সঙ্গে পাউডার ও পানি মিশিয়ে 
তারা এই জালিয়াতি করতেন ।*** 





২৫৬. মশিউল আলম, আমাদের শিশুরা কী খাচ্ছে, প্রথম আলো, ২৬শে আগষ্ট ২০১০। 

২৫৭. ড. এ.এস.এম. আযীযুল্লাহ, গুঁড়োদুধে মেলামাইন : আমাদের করণীয়, আত-তাহরীক, 
ডিসেম্বর ২০০৮, পৃঃ ২৪-২৬। 

২৫৮. প্রথম আলো, ১৪ই জুলাই ১৯, পৃঃ ১ ও ৪। 

২৫৯. এ, ২৫শে জুলাই '১৯, পৃঃ ১ ও ৪ 

২৬০. গরু ছাড়াই দিনে ৮ মণ দুধ’, প্রথম আলো, ৭ই ফেরয়ারী'২০, পৃঃ ৩। 


www.ahlehadeethbd.org 


Contents 
102 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ১০২ 


ওঁষধে ভেজাল : নকল, ভেজাল ও নিম্নমানের ওষধের ছড়াছড়িতে মানুষের 
জীবন বিপন্ন হয়ে পড়েছে। ৯ জুলাই’১২ পত্রিকায় প্রকাশিত রিপোর্ট 
মোতাবেক দেশে বর্তমানে ২৫৮টি এলোপ্যাথী, ২২৪টি আযুর্বেদী, ২৯৫টি 
ইউনানী ও ৭৭টি হোমিওপ্যাথিসহ মোট ৮৫৪টি ওঁষধ উৎপাদনকারী 
প্রতিষ্ঠান রয়েছে। ওষধ কোম্পানীগুলোর মধ্যে বড় জোর ৪০টি ছাড়া বাকী 
প্রতিষ্ঠানগুলো নকল ও নিম্নমানের ওঁষধ তৈরী করে বলে অভিযোগ 
আছে।২৬ পরিসংখ্যান মতে, দেশীয় বাজারে ভেজাল ও নকল ওঁষধের 
বার্ষিক বিক্রি প্রায় দেড় হাযার কোটি টাকার উপর | দেশের মোট চাহিদার 
আনুমানিক ২০% ভেজাল ওঁষধ উৎপাদিত হচ্ছে ।২৯ এমনকি দু'টি ওঁষধে 
ইয়াবার উপাদান পাওয়ার খবর পর্যন্ত সম্প্রতি পত্রিকায় প্রকাশিত 
হয়েছে ।২৬৩ 


হলুদের গুঁড়ায় ভেজাল : স্বাস্থ্য বিষয়ক গবেষণা সংস্থা “ইন্টারন্যাশনাল 
সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ (আইসিডিডিআরবি) ও 
যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের করা এক গবেষণায় হলুদে সীসা 
শনাক্ত করা হয়েছে, যা মানবদেহের ক্ষতি করে । বিশেষ করে গর্ভবতী নারী 
ও তার শিশুর মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত করে। প্রতিষ্ঠানদ্বয় তাদের 
গবেষণায় বাংলাদেশের ৯টি যেলার বাজার থেকে গুঁড়ো করার আগে সংগ্রহ 
করা হলুদের নমুনার ২০ শতাংশে সীসা বা লেড ক্রোমেট শনাক্ত করেছে। 
যা বিক্রির আগে হলুদের গায়ে ঘষে সেটি উজ্জ্বল করা হয়। 


এই গবেষণায় আরো দেখা গেছে, ২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত 
আমদানী করা ১৭টি ব্র্যাণ্ডের প্যাকেট-জাত হলুদের গুড়া যুক্তরাষ্ট্র নয়বার 
ফেরত দিয়েছে । এসব কোম্পানির বেশীরভাগই ভারত ও বাংলাদেশের । 


আইসিডিডিআরবি”র গবেষক ডঃ মোহাম্মদ মাহবুবুর রহমানের মতে, এতে 
শিশুর মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত হওয়া ছাড়াও শিশুর ওযন কম হওয়া সহ 
অন্যান্য জটিলতা দেখা দিতে পারে। মায়ের গর্ভকালীন জটিলতা হতে পারে। 





২৬১. আত-তাহরীক, আগষ্ট ২০১২, পৃঃ ৮। 
২৬২. ইনকিলাব, ২২শে জানুয়ারী'২০, পৃঃ ৭। 
২৬৩. দুটি ওষুধে ইয়াবার উপাদান, কালের কণ্ঠ, ১০ই নভেম্বর'১৯, পৃঃ ২০ ও ৮। 


www.ahlehadeethbd.org 


Contents 
১০৩ ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল 103 


এটি মানবদেহে হৃদযন্ত্রের সমস্যা তৈরি করতে পারে, রক্তের উচ্চচাপ দেখা 
দিতে পারে, মস্তিষ্কের স্নায়ুজনিত রোগ দেখা দিতে পারে 1১৬ 


কৃত্রিম উপায়ে গরু মোটাতাজাকরণ : একশ্রেণীর অসাধু খামারী নিষিদ্ধ উষধ 
প্রয়োগ করে কৃত্রিম উপায়ে গরু মোটাতাজা করে। তারা স্টেরয়েড গ্রুপের ওষধ 
যেমন ডেকাসন, ওরাডেক্সন, প্রেডনিসোলন ইত্যাদি সেবন করিয়ে অথবা 
ডেকাসন, ওরাডেক্সন স্টেরয়েড ইনজেকশন দিয়ে গরুকে মোটাতাজা করে। 
এছাড়া হরমোন প্রয়োগ (যেমন ট্রেনবোলন, প্রোজেস্টিন, টেস্টোস্টেরন) 
করেও গরুকে মোটাতাজা করা হয়। 


স্টেরয়েড দিয়ে মোটাতাজা করা গবাদিপশুর গোশত মানবদেহের জন্য 
অত্যন্ত ক্ষতিকর এজাতীয় ওষধ অতিরিক্ত মাত্রায় দিলে গরুর কিডনি ও 
যকৃৎ অকার্যকর হয়ে যায়। এতে শরীর থেকে পানি বের হতে পারে না। 
ফলে পানি সরাসরি গরুর গোশতে চলে যায়। এতে গরুকে মোটা, 
তুলতুলে ও নাদুসনুদুস দেখায় । বিশেষজ্ঞরা বলছেন, মোটাতাজাকরণের 
এসব ওষধের কার্যকারিতা নষ্ট হয় না। গরুর দেহের গোশতে থেকে যায়। 
এসব গোশত যখন মানুষ খায়, তখন ওষধের প্রতিক্রিয়া মানুষের শরীরেও 
দেখা দেয়। স্টেরয়েড ওঁষধ মানবদেহের কিডনি, ফুসফুস, লিভার, 
হৃৎপিগ্তকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে । রক্তচাপ বাড়িয়ে দেয় । ফলে উচ্চ 
রক্তচাপ, ডায়াবেটিস, অনিদ্রা, অস্থিরতাসহ নানা রোগের সৃষ্টি করে। এতে 
মানুষের শরীরে পানি জমে যাওয়া, রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, 
মূত্রনালী ও যকৃতের বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে । 


বিশেষজ্ঞরা বলছেন, এসব ক্ষতিকর ওষধ মানবশরীরে জমা হয়ে টিউমার, 
ক্যানসার, কিডনি নষ্ট করার মতো মারাত্মক রোগ সৃষ্টি করে। বিশেষ করে 
নারীদের গর্ভধারণের ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে ।১৫ 


নিয়মানের ১১ পণ্যের লাইসেন্স বাতিল : ল্যাবে পরীক্ষা করে নিম্রমান 
পাওয়ায় ৯ কোম্পানীর ১১ পণ্য উৎপাদনের লাইসেন্স বাতিল করেছে 





২৬৪. httips://www.bbc.com/bengali/news50293766?SThis 11947770114 
114180371546)1971177802111928277151/09 N4ieoSDPLlEoKgn_ ZzJzzLZJqsdZKuDA 
২৬৫. ড. এ কে এম হুমায়ুন কবির, সব ‘মোটাতাজা’ গরু মোটাতাজা নয়, প্রথম আলো, ২১শে 


জুলাই’১৯, পৃঃ ১১। 


www.ahlehadeethbd.org 


Contents 

104 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ১০৪ 
‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস ত্যা্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ৷ একই 
সঙ্গে পণ্যগুলো উৎপাদন এবং বিক্রির উপর নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। 
পণ্যগুলো হচ্ছে- একে খান ফুড এ্যাণ্ড বেভারেজের ফার্টিফাইড সয়াবিন 
তেল, জে কে ফুডের মদিনা ব্র্যাণ্ডের লাচ্ছা সেমাই, মডার্ণ কসমেটিক্সের 
মডার্ণ ব্র্যান্ডের স্কিন ক্রীম, নিউ চট্রলার এরাবিয়ান স্পেশাল ব্র্যাণ্ডের ঘি, 
রেভেন ফুডের রেভেন ব্র্যাণ্ডের লাচ্ছা সেমাই, খাজানা মিঠাইয়ের খাজানা 
ব্র্যান্ডের লাচ্ছা সেমাই, ঘি ও চানাচুর, প্রমি এগ্রো ফুডের প্রমি ব্র্যান্ডের 
হলুদের গুঁড়া এবং ইফাদ সল্ট ত্যাণ্ড কেমিক্যালের ইফাদ ব্র্যান্ডের 
আয়োডিনযুক্ত লবণ ।*** ইতিপূর্বে গত ১২ই মে’১৯ প্রাণের হলুদ গুঁড়া, 
পাউডার ও লাচ্ছা সেমাই সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৫২টি মানহীন ও ভেজাল 
পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেন হাইকোর্ট ।*৭ 


সারকথা হ’ল, আমরা প্রতিনিয়ত যেসব খাদ্য খাচ্ছি তার অর্ধেকই ভেজাল । 
শিশু খাদ্য থেকে শুরু করে প্রত্যেকটা পণ্যে ভেজাল। ভেজালের ভিড়ে 
আসলটা চেনাই দুক্কর। বহু পূর্বে কবি সুকান্ত ভট্টাচার্য রচিত ‘ভেজাল’ 
কবিতাটি যেন আমাদের বর্তমান অবস্থার সাথে পুরোপুরি যায়। তার 
ভাষায়, 
ভেজাল, ভেজাল, ভেজাল রে ভাই, ভেজাল সারা দেশটায়, 
ভেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে নাকো চেষ্টায়! 
ভেজাল তেল আর ভেজাল চাল, ভেজাল ঘি আর ময়দা, 
ভেজাল পোষাক, ভেজাল খাবার, ভেজাল লোকের ভাবনা, 
ভেজালেরই রাজত্ব এ পাটনা থেকে পাবনা । 
ভেজাল কথা-বাংলাতে ইংরেজী ভেজাল চলছে, 
ভেজাল দেওয়া সত্যি কথা লোকেরা আজ বলছে। 
‘খাঁটি জিনিস’ এই কথাটা রেখো না আর চিত্তে, 
‘ভেজাল’ নামটা খাঁটি কেবল আর সকলই মিথ্যে । 





২৬৬. বাংলাদেশ প্রতিদিন, ২৪শে ডিসেম্বর'১৯, পৃ. ১ ও ২। 
২৬৭. যুগান্তর, ১২ই মে'১৯। 


www.ahlehadeethbd.org 


Contents 


হা হে... 


কলিতে ভাই ' ভেজাল’ সত্য ভেজাল ছাড়া গতি নেই, 
ছড়াটাতেও ভেজাল দিলাম, ভেজাল দিলে ক্ষতি নেই’! ** 


ভেজালের পরিচয় : 

আভিধানিক অর্থ : ভেজাল শব্দের অর্থ : মিশ্রিত, মেকি; খীটি নয় এমন 
(ভেজাল দুধ, ভেজাল ঘি), উৎকৃষ্ট দ্রব্যের সঙ্গে নিকৃষ্ট দ্রব্যের মিশ্রণ 
(ভেজাল দেওয়া)।২৬৯ ভেজালের আরবী প্রতিশব্দ হ'ল € ০7 4৮ ৯] 
১১:১০ ৯৮১১ তবে পণ্যে ভেজাল প্রদানের ক্ষেত্রে ৯) শব্দটিই বেশী 


ব্যবহৃত হয়। রাসূলুল্লাহ ছোঃ)ও এক্ষেত্রে 4৮ শব্দ ব্যবহার করেছেন ।১ 

৪)৬ ০০] 7৬ শীর্ষক অভিসন্দর্ভে বলা হয়েছে, | ০৫০51 0৫ 
0৯ ৯। এট i SH OLA এখি Ld ৬১৬৬৪ Je ও ll 
52৮ হু ১৮533 JU শেলী এপ ও হও কট ২৪১৯১ ০১ TIS 
ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ৯ বা প্রতারণা শব্দটি বহুলভাবে ব্যবহৃত 


হয়েছে। কারণ ব্যবসায়িক ক্ষেত্রে প্রতারণা মোটাদাগে ধরা পড়ে এবং 
সম্পদ জমা ও বৃদ্ধির লোভের ফলশ্রুতিতে এক্ষেত্রে বেশী প্রতারণা সংঘটিত 


গ)২৭১ 


হয় । 
১511 8072 48040 €গাশৃশা) গাইন ও শীন মূল অক্ষর। যা 
কোন জিনিসের মধ্যে কিছু বৃদ্ধি করা ও তাতে তাড়াহুড়া করাকে বুঝায়। 





২৬৮. সুকান্ত রচনা সমগ্র, মুহাম্মদ জমির হোসেন সম্পাদিত (ঢাকা : বিশ্বসাহিত্য ভবন, ১ম 
প্রকাশ, জুলাই ২০১২), KL ১৪৪ । 

২৬৯. ড. মুহাম্মদ এনামুল হক সম্পাদিত, ব্যবহারিক বাংলা অভিধান (ঢাকা : বাংলা একাডেমী, 
নভেম্বর ২০১২), পৃঃ ৯৩৬ । 

২৭০. মুসলিম হা/১০২। 

২৭১. আব্দুল মুহসিন বিন নাদির আদ-দুসারী, আহকামুল গিশৃশ আত-তিজারী ফিল ফিকৃহি 
এ মাস্টার্স থিসিস, ইমাম মুহাম্মাদ বিন সউদ বিশ্ববিদ্যালয়, রিয়াদ, ১৪১৭ 
৪ পৃঃ ১২। 


www.ahlehadeethbd.org 


Contents 

106 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ১০৬ 
এখান থেকে এসেছে =| ‘প্রতারণা’ বা ভেজাল’ ।**২ ইবনু মানযুর 

০.০ ৮০৪, 2727, 2? ৮০৪০ ods, শর্ত 8, 
বলেন, ৬2১ 28 ৮০০৮৯ ৬৯ ৩৫ ১১৩ ৩৯০ ছে ওক ৯] 
০৬ এ ০880 145 ‘নছীহতের বিপরীত হ'ল ৯৯। এটি (= 
থেকে গৃহীত । অর্থ: ঘোলা পানি । এ অর্থের উপর ভিত্তি করে ক্রয়-বিক্রয়ে 
ধোকা দেয়া বা ভেজাল প্রদানের ক্ষেত্রে | শব্দটি ব্যবহৃত হয়’ ২৪ 


৭ শব্দটি অভিধানে কয়েকটি অর্থে ব্যবহৃত হয়েছে । এর সবগুলোই 
একটি অর্থকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। সেটি হ'ল (0 ৯ বা 
প্রতারণা ।** এছাড়া অন্য আরো যেসব অর্থে শব্দটি ব্যবহৃত হয়েছে 
সেগুলি হল :- 

১. ২০/০০ ‘সংমিশ্ৰণ’ | ০৬৭ 52) এ ৮১৯০ ০ মিশ্রিত/ভেজাল 
হল যা খাঁটি নয়'। কারণ এর সাথে অন্য কিছু মেশানো হয়েছে।*** যেমন 


১৭০৩ ২৮৯১০ এ 'তামামিশ্রিত চাদি। 


২. ১৮.২৭। ‘নষ্ট করা" । এটি 2:19 | ০১০১ অর্থাৎ রুটি বাসি হওয়া 
থেকে নেয়া হয়েছে ।২৬ 


পারিভাষিক অর্থ : “নিরাপদ খাদ্য আইন, ২০১৩’-এর প্রথম অধ্যায়ের ২- 
এর ২৯ ধারায় ভেজালের সংজ্ঞা প্রদান করতে গিয়ে বলা হয়েছে, 


“ভেজাল খাদ্য’ অর্থ এমন কোন খাদ্য বা খাদ্যদ্রব্যের অংশ,- 





২৭২. মু'জামু মাকায়ীসিল লুগাহ ৪/৩৮৩ । 

২৭৩. লিসানুল আরাব ৬/৩২৩। 

২৭৪. আবু হাবীব, আল-কামুসুল ফিকৃহী ১/২৭৪ । 

২৭৫. তাজুল আরাস ১৭/২৯০। 

২৭৬. মুহাম্মাদ আব্দুল করীম নাসমান, জারীমাতুল গিশৃশ ফিল মাওয়াদ আল-গিযাইয়যাহ ওয়াল 
আছার আল-মুতারাতৃতাবাহ আলায়হা (দিরাসাতুন ফিকৃহিয়যাহ), মাস্টার্স থিসিস, 
ইসলামী বিশ্ববিদ্যালয়, গাযা, ফিলিভীন, জানুয়ারী ২০১৯, পৃঃ ৮। 


www.ahlehadeethbd.org 


Contents 
১০৭ ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল 107 


(ক) যাহাকে রঞ্জিত, স্বাদ-গন্ধযুক্ত, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ বা আকর্ষণীয় 
করিবার জন্য এইরূপ পরিমাণ উপাদান দ্বারা মিশ্রিত করা হইয়াছে, যে 
পরিমাণ উপাদান মিশ্রিত করা মানব-স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং যাহা 
কোন আইনের অধীন নিষিদ্ধ; বা 

(খ) যাহাকে রঞ্জিতকরণ, আবরণ প্রদান বা আকার পরিবর্তন করিবার জন্য 
এমন কোন উপাদান মাত্রাতিরিক্ত পরিমাণে মিশ্রিত করা হইয়াছে যাহার 
ফলে মূল খাদ্যদ্বব্যের ক্ষতি সাধিত হইয়াছে এবং যাহার ফলে তার গুণাগুণ 
বা পুষ্টিমান হাস পাইয়াছে; বা 

(গ) যাহার মধ্য হইতে কোন স্বাভাবিক উপাদানকে সম্পূর্ণ বা আংশিকভাবে 
অপসারণপূর্বক অপেক্ষাকৃত স্বল্প মুল্যের ভিন্ন কোন উপাদান মিশ্রিত 
করিবার মাধ্যমে আপাতঃ ওজন বা পরিমাণ বৃদ্ধি বা আকর্ষণীয় করিয়া 
খাদ্যক্রেতার আর্থিক বা স্বাস্থ্যগত ক্ষতি সাধন করা হয়’ | 

উক্ত আইনের প্রথম অধ্যায়ের ২ (১৬) ধারায় বলা হয়েছে, “নকল খাদ্য’ 
অর্থ বিক্রয়ের জন্য অনুমোদিত কোন খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণের 
অনুকরণে অননুমোদিতভাবে অনুরূপ খাদ্য উৎপাদন, আমদানি, প্রস্তুত বা 
লেবেলিং করা, যাহার মধ্যে অনুমোদিত খাদ্যের উপাদান, উপকরণ, 
বিশুদ্ধতা ও গুণগত মান বিদ্যমান থাকুক বা না থাকুক’ ৷২% 


আল-মুনাবী (৯৫২-১০৩১ হিঃ) বলেন,445 ৮৬১০] ০৮ 450 Ll 
‘ভাল পণ্যের সাথে খারাপ বা নিম্নমানের পণ্য মিশ্রিত করাকে ভেজাল 


২৭৯ 
বলে'। 


মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক চ্যান্সেলর শায়খ আব্দুল মুহসিন 
আল-আব্বাদ (জন্ম: ১৩৫৩ হিঃ) বলেন, 44৯৯ শি এ ৬ ৯৯ এ 


এরি ও ০0 ০ 8 Dll ০০৯৬ ও পেতো এপ এও SU 





২৭৭. নিরাপদ খাদ্য আইন ২০১৩, প্রকাশকাল : বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০১৩, পৃঃ 
৮৮২৭। 

২৭৮. এ, পৃঃ ৮৮২৬ । 

২৭৯. আত-তাওকীফ আলা মৃহিম্মাতিত তা'আরীফ, পৃ. ২৫২ । 


www.ahlehadeethbd.org 


Contents 
108 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ১০৮ 
1] ৮৪৩ ০4০৯ ৮৯০৯৬ 6 উঠ abl ৩৪ 09৮ coll ol 2 Ml 
০৯] ০০ 1১৫১ ০৬১৬ ০০ 442৫ (1৮৭ ওঠ ০৫৫5 ৩৫৪ বিক্রেতা 
কোন পণ্যের ক্রটি গোপন করে এমনভাবে তা বিক্রি করে যে, বাহ্যিকভাবে 
সেটাকে ভাল-নিরাপদ মনে হয়। কিন্তু মানুষ যা দেখে ভেতরটা তার 
বিপরীত। যেমন বিক্রীত খাদ্যদ্রব্যের বাহ্যিকটা দেখতে সুন্দর। কিন্তু 
উল্টিয়ে-পাল্টিয়ে দেখলে তার নিচেরটা উপরের অংশের সম্পূর্ণ বিপরীত 
পাওয়া যায়। এটাই হ'ল প্রতারণা বা ভেজাল'।২৮ 
আধুনিক গবেষক মুহাম্মাদ আব্দুল করীম নাসমান খাদ্যে ভেজালের সং 
বলেন, ৷, ৬০৪৭ De ভি Dead আনা SAL ও 
1940 ৪40 ‘রাষ্ট্র নির্ধারিত গুণ ও মানের বিপরীত খাদ্যদ্রব্য ভোক্তাকে 
সরবরাহ করাকে ভেজাল খাদ্য বলে’ ।২৮১ 
মোটকথা, ভেজাল বলতে কেবল পণ্যসামগ্রীতে বিভিন্ন রাসায়নিক দ্রব্য বা 
পদার্থের মিশ্রণকেই বুঝায় না; বরং পণ্যের ত্রুটি গোপন করা, ভাল পণ্যের 
সাথে খারাপ বা নিম্নমানের পণ্য মিশ্রিত করা, দুধের সাথে পানি মেশানো, 
জাল মুদ্রার প্রচলন ঘটানো, মাপে ও ওযনে কম দেয়া, পণ্যের গুণগত মান 
সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করা, মিথ্যা বিজ্ঞাপন 
প্রচার এগুলি সবই ভেজাল ও প্রতারণার শামিল ।১৮২ ইমাম ইবনু তায়মিয়াহ 
(রহঃ) বলেন, ০১ | ০৪১৩০ ৯ এ E ৯ ও ০৭৪ ০৯৪ 
৮০ ৩০1০০ শেখে ০১৮ ৩৪৩৬ তা ক্রিয়-বিক্রয়ের ক্ষেত্রে পণ্যের ত্রুটি 


গোপন করা ও তাতে ভেজাল প্রদান করা ধোঁকার শামিল । যেমন, পণ্যের 
উপরের অংশ নিচের অংশের চেয়ে ভাল হওয়া” ।২৮৩ তিনি আরো বলেন, 





২৮০. শায়খ আব্দুল মুহসিন আল-আব্বাদ, শারহু সুনানে আবীদাউদ ১৮/৬২। 

২৮১. জারীমাতুল গিশুশ ফিল মাওয়াদ আল-গিযাইয়্যাহ, পৃ. ১১। 

২৮২. ড. মুহাম্মাদ বিন মূসা নাছর, জারীমাতুল গিশুশ আহকামুহা ওয়া ছুওয়ারুহা ওয়া 
আছারুহা আল-মুদাম্মিরাহ (দুবাই : মাকতাবাতুল ফুরকান, ১৪২৯/২০০৮), পৃ. ৩২; 
জারীমাতুল গিশৃশ ফিল মাওয়াদ আল-গিযাইয়্যাহ, পৃ. ১৫-১৮। 

২৮৩. আল-হিসবাহ, পৃ: ১৫ ॥ 


www.ahlehadeethbd.org 


Contents 


১০৯ ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল 109 
Ely 9৯৮1 or ০৬৪৪০ ৩১ pH এ ৬৬ ও ০১০৪৪ 
০৪৯] তে (৩৯৫ 32 ols) নে ৬১ 7 ৩ ৯৬ এ 0৯৯৪০ 
০১15৮15১321 ০৯৫০ ০2৯0] BASIL ৪১$৯ ৩০ ULSI ৬৮15 

৬২১ ০৪3৪ ly 
“পণ্য উৎপাদনের ক্ষেত্রেও ধোকা বা ভেজাল প্রদান করা হয়। যেমন যারা 
করে অথবা যারা পোষাক তৈরী করে যেমন, তাঁতী, দর্জি প্রমুখ অথবা যারা 
অন্যান্য পণ্য উৎপাদন করে তাদের কর্তব্য হ'ল প্রতারণা, খিয়ানত ও 
পণ্যের ক্রটি গোপন করা থেকে বিরত থাকা । এদের মধ্যে রয়েছে 


রসায়নবিদগণ যারা জাল মুদ্রা তৈরী করে এবং মণি-মুক্তা ও আতর 
প্রভৃতিতে ভেজাল প্রদান করে’ ৷" 


ইসলামের দৃষ্টিতে পণ্যে ভেজাল : 

ইসলামে পণ্যে ভেজাল প্রদান সম্পূর্ণরূপে হারাম । এ মর্মে কুরআন ও 
সুন্নাহর দলীল সমূহ নিয়ে আলোচিত হ'ল : 

ক. কুরআনের দলীল : 

১. মহান আল্লাহ বলেন, >! 2৫০০১ ৪1১. ৪? "শৃংখলা 
স্থাপনের পর তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না' (আ'রাফ ৭/৬)। 


উক্ত আয়াতে “আমভাবে যাবতীয় ফাসাদ থেকে নিষেধ করা হয়েছে।১৮৫ 
তন্ুধ্যে খাদ্যদ্রব্য বা পণ্যে ভেজাল প্রদান অন্যতম । আধুনিক মুফাস্সির 
ইবনু আশুর (১৮৭৯-১৯৭৩) বলেন, ০৬৩ 7৪ 42 ০৮০ ও ১৮১৬ 


হে ১০৭ এ ০০5 ১০৮০০ ৮৮০ পৃথিবীতে বিশৃংখলা সৃষ্টির মধ্যে 





২৮৪. এ । 
২৮৫. তাফসীরে কুরতুবী ৭/২২৬ । 


www.ahlehadeethbd.org 


Contents 


110 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ১১০ 


রয়েছে ভাল জিনিস সমূহকে ক্ষতিকারকে পরিণত করা । যেমন খাদ্যদ্রব্য 
ভেজাল প্রদান করা’ ।*** 


২. আল্লাহ বলেন, ৬ 5 GU 19 Ld lh এ ৬০ এ BY 
5 2৯ 0 ঞ 1১7 ‘যখন সে ফিরে যায় (অথবা নেতৃত্বে আসীন 
হয়), তখন সে পৃথিবীতে অশান্তি সৃষ্টির এবং শস্য ও প্রাণী বিনাশের চেষ্টা 
করে । অথচ আল্লাহ অশান্তি পছন্দ করেন না’ (বাকারাহ ২/২০৫)। 

উক্ত আয়াতে বর্ণনা করা হয়েছে যে, পৃথিবীতে বিশৃংখলা সৃষ্টির অন্যতম রূপ 
হ'ল, মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত সৃষ্টি করা ।২”' যার প্রভাব 


তাদের জীবন, সন্তান-সন্ততি, ফল-ফসল ও গবাদিপশুর উপর গিয়ে পড়ে। 
এর সবগুলিই খাদ্যদ্রব্য ভেজাল প্রদানের ফলে ঘটে থাকে। 


৩. মহান আল্লাহ বলেন, 3540 0 31০ এ (454% 07 ন্যায্য 
কারণ ব্যতীত কাউকে হত্যা করবে না, যা আল্লাহ হারাম করেছেন" 
(আন আম ৬/১৫১)। 

এ আয়াতে অন্যায়ভাবে কাউকে হত্যা করার পদক্ষেপ গ্রহণ করা থেকে 
নিষেধ করা হয়েছে। যেভাবেই তা হোক না কেন। আর খাদ্যদ্রব্যে ভেজাল 
প্রদান ধীরে ধীরে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয় বিধায় তা হারাম । 


৪. মহান আল্লাহ্‌ বলেন, 5) 15349 1৮0৫ ৮৫ ৮5594019580 
OAS লতি ৪0৬ ০০৩৫ 09৭55 18 2 ‘আর তোমরা 
অন্যায়ভাবে পরস্পরের সম্পদ ভক্ষণ করো না এবং অন্যের সম্পদ গর্হিত 
পন্থায় গ্রাস করার উদ্দেশ্যে তোমরা জেনেশুনে তা বিচারকদের নিকট পেশ 
করো না' (বাকারাহ ২/১৮৮) । 

আয়াতটি দু'দিক থেকে খাদ্যে ভেজাল প্রদান হারাম হওয়ার প্রতি নির্দেশ 
করে। ক. অন্যায়ভাবে যেকোন পন্থায় মানুষের সম্পদ ভক্ষণ করতে 
আয়াতে নিষেধ করা হয়েছে । তন্মধ্যে খাদ্যে ভেজাল অন্যতম । খ. ক্রেতা 








২৮৬. আত-তাহরীর ওয়াত তানবীর ১/২৮৪ । 
২৮৭. এ ২/২৭০ । 


www.ahlehadeethbd.org 


Contents 
১১১ ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ll 


নির্ভেজাল ও নিরাপদ পণ্য ক্রয় এবং এর দ্বারা পরিপূর্ণরূপে উপকৃত হওয়ার 
জন্য বিক্রেতাকে সম্পূর্ণ মূল্য প্রদান করে। যদি পণ্যে ভেজাল থাকে তাহলে 
কখনো কখনো তা মূল্য কমে যাওয়ার কারণ হতে পারে। এভাবে ভেজাল 
প্রদানের ফলে পণ্যের মূল্য যতটুকু কম হবে ততটুকু বিক্রেতা ক্রেতার মাল 
অন্যায়ভাবে ভক্ষণ করেছে বলে গণ্য হবে। 


৫. মহান আল্লাহ বলেন, 1৮৫ 9 Ab 0 ET Cl (ও 
১৫৩০ ০2% ১2 555 5554 ৩4 ‘হে বিশ্বাসীগণ! তোমরা রা একে অপরের 
মাল অন্যায়ভাবে ভক্ষণ করো না, তোমাদের পারস্পরিক সম্মতিতে ব্যবসা 
ব্যতীত’ (নিসা ৪/২৯) ৷ 


দু’দিক থেকে উক্ত আয়াতটি ভেজাল হারাম হওয়ার দলীল বহন করে। ক. 
যেকোন পন্থায় অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করা । পণ্যে ভেজাল প্রদান এর 
অন্যতম মাধ্যম ৷ খ. ক্রয়-বিক্রয় শুদ্ধ হওয়ার অন্যতম শর্ত হ'ল সম্মতি । 
এমনকি কতিপয় মালেকী বিদ্বান একে প্রথম রুকন হিসাবে গণ্য করেছেন। 
আর এটা স্বতঃসিদ্ধ যে, পণ্য ক্রয়কারী ভেজাল ছাড়াই তা ক্রয় করতে 
সম্মত হয়। কেননা ভেজালে প্রতারণা ও ক্ষতি রয়েছে। তাই কোন পণ্যে 
ভেজাল পরিদৃষ্ট হলে তা সম্মতিকে নষ্ট করে দেয়। অতএব প্রমাণিত হ'ল 
যে, পণ্যে ভেজাল প্রদান হারাম । 


৬. আল্লাহ বলেন, 15929 0১৮09 3 198১৮ UT তেও এ ৪ 
১5:4১ 030, ১554 হে মুমিনগণ! তোমরা (অবাধ্যতার মাধ্যমে) আল্লাহ 
ও রাসূলের সাথে খিয়ানত করো না এবং (এর অনিষ্টকারিতা) জেনে-শুনে 
তোমাদের পরস্পরের আমানত সমূহে খিয়ানত করো না' (আনফাল ৮/২৭)। 

যা কিছু মানুষ অন্যকে আদায় করে সে বিষয়ে আমানতের খিয়ানত হারাম 
হওয়ার ব্যাপারে আয়াতটি ‘আম (কুরতুবী)। তন্মধ্যে খাদ্যদ্রব্যও রয়েছে। 
মানুষ পণ্যের গুণাগুণ, কার্যকারিতা, মাপ ও ওযন প্রভৃতি বিষয়ে কাউকে 
বিশ্বস্ত মনে না করলে তার নিকট থেকে তা ক্রয় করে তার দ্বারা উপকৃত 


হতে চাইবে না। পণ্যে ভেজাল প্রদান এর বিপরীত ৷ কাজেই প্রমাণিত হল 
যে, পণ্যে ভেজাল প্রদান হারাম । 


www.ahlehadeethbd.org 


Contents 


112 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ১১২ 


৭. মহান আল্লাহ বলেন, ৩১৪৯০ 25575 
“হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সাথে থাক’ 
(তওবা ৯/১১৯)। 

আল্লাহ তা“আলা সর্বাবস্থায় এবং সকল কথা ও কাজে সত্যবাদিতা অবলম্বন 
করাকে আবশ্যক করেছেন । এটি এসব বিষয়ে মিথ্যা হারাম হওয়ার প্রমাণ 
বহন করে। পণ্যে ভেজাল প্রদানও এর অন্তর্ভুক্ত । কারণ মিথ্যা তথ্য 
প্রদানের মাধ্যমে ভেজাল জিনিস বাজারজাত করা হয়। এতে ক্রেতাকে 
ধোকা দিয়ে চড়ামূল্য হাতিয়ে নেয়া হয়। 

৮. আল্লাহ বলেন, ১৮2. ১৭৫ 51৫1 19 পে এখন) 0: 
৩৮০১৭ ৯১৮০? ১৮1৩1) দুর্ভোগ মাপে কম দানকারীদের জন্য । 
যারা লোকদের কাছ থেকে মেপে নেয়ার সময় পূর্ণ মাত্রায় নেয় এবং যখন 
লোকদের মেপে দেয় বা ওযন করে দেয়, তখন কম দেয়’ (মুতাফফিফীন 
৮৩/১-৩)। 

উক্ত আয়াতগুলি পণ্য আদান-প্রদানের সময় সঠিকভাবে তা মাপা ও ওযন 
করা আবশ্যক হওয়া এবং মাপে ও ওযনে কম দেয়া হারাম হওয়ার প্রতি 
নির্দেশ করে। কারণ তা প্রতারণা । মানুষের মনে এর দারুণ প্রভাব বিস্তার 
করে । কারণ বিক্রেতার কাছ থেকে তার অসম্মতিতে বেশী নিলে যেমন সে 
কষ্ট পাবে, তেমনি ক্রেতাকে কম দিলে তারও একই অবস্থা হবে (কুরতুবী) । 
এতে ক্রয়-বিক্রয়ে সম্মতির যে শর্ত রয়েছে তা ভঙ্গ হবে। তাছাড়া ওযনে 
কম দেয়া প্রতারণা বা ভেজালের অন্যতম মাধ্যম । কাজেই তা হারাম ।*৮ 
খ. হাদীছের দলীল : 

বেশ কিছু হাদীছে পণ্যে ভেজাল প্রদান হারাম সাব্যস্ত করা হয়েছে। তনুধ্যে 
নিয়ে কয়েকটি হাদীছ উল্লেখ করা হ'ল: 


১. আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, 1 ১+ 
& ৬ ৩০৪ ১9 ৬ ০ ০ 0৫ ‘যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে 





২৮৮. জারীমাতুল গিশৃশ ফিল মাওয়াদ আল-গিযাইয়্যাহ, পৃ. ১৯-২১ । 


www.ahlehadeethbd.org 


Contents 
১১৩ ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল 113 
অস্ত্র ধারণ করবে সে আমাদের দলভুক্ত নয়। যে ব্যক্তি আমাদেরকে ধোকা 
দিবে সেও আমাদের দলভুক্ত নয়” ।২৮৯ 
শামসুল হক আবীমাবাদী বলেন, 5১3 G23) "১০ ৩ 443 ৬১০০ 
৭/5 ৯ 'হাদীছটি প্রতারণা বা ভেজাল হারাম হওয়ার দলীল এ বিষয়ে 


সবাই একমত” ।২৯০ যে কোন ধরনের প্রতারণা এবং তার উপায় 
অবলম্বনকে এই হারাম হওয়া শামিল করে। তন্মধ্যে পণ্যে ভেজাল প্রদান 
অন্যতম । 


২. cab 2৮০ এ ৮৮3 Se ঝা এত এ 4১৮০ 01৫০৯ এ ৩৫ 
0৩ ৫৩8 ০৯৬০ 0105 ঢ 2 IE ১৫ Mf LIG 2৫০০৮ 
০74৫1 26৫ SE rl) Gp Hs Nf: 0৪ ক ০১০০ ৪ ০03 
৬০ 0৭৯৩ ৪ ১০ আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাঃ) 
একদিন একটি খাদ্যস্তুপের পাশ দিয়ে যাচ্ছিলেন । এমন সময় তিনি তার 
মধ্যে হাত ঢুকিয়ে দিলে তার হাত ভিজে গেল । তিনি বললেন, হে খাদ্যের 
মালিক! এটা কি? সে বলল, হে আল্লাহ্‌র রাসূল! বৃষ্টিতে ভিজে গেছে। 
রাসূল (ছাঃ) তাকে বললেন, তাহ'লে তুমি কেন ভিজা অংশটি উপরে 
রাখলে না? তাহলে লোকেরা দেখে নিতে পারতো । মনে রেখ, যে প্রতারণা 
করে, সে আমার দলভুক্ত নয়” ।২৯ পণ্যে ভেজাল প্রদান হারাম হওয়ার 
ব্যাপারে হাদীছটি দ্যর্থহীন। 

৩. বিদায় হজ্জের ভাষণে রাসূলুল্লাহ (ছাঃ) বলেছিলেন, ৮৩১ ৩% 
AS রি J ম্‌ ১159 ১5095 “তোমাদের রক্ত, তোমাদের সম্পদ ও 
তোমাদের সম্মান তোমাদের জন্য সম্মানিত’ ।২৯২ 





২৮৯. মুসলিম হা/১০১। 

২৯০. আওনুল মাবুদ ৯/২৩১ । 

২৯১. মুসলিম হা/১০২; মিশকাত হা/২৮৬০। 
২৯২. বুখারী হ/১৭৩৯; মুসলিম হা/১৬৭৯। 


www.ahlehadeethbd.org 


Contents 


114 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ১১৪ 


জীবন, সম্পদ ও সম্মানের ক্ষেত্রে সীমালংঘন কঠিনভাবে হারাম হওয়ার 
ব্যাপারে হাদীছে জোরালো তাকীদ রয়েছে। সেটা যেভাবেই হোক না 
কেন।** খাদ্যদ্রব্যে ভেজাল প্রদানের ক্ষতিকর প্রভাব এর সবগুলোর 
উপরেই প্রযোজ্য । কারণ খাদ্যদ্রব্যে ভেজাল প্রদান মানুষকে মৃত্যুর দিকে 
ঠেলে দেয়। এর মাধ্যমে অন্যায়ভাবে অন্যের সম্পদ ভক্ষণ করা হয় এবং 
সন্তানদের ক্ষতিগ্রস্ত করা হয়। যেটিকে সম্মান নিয়ে বাড়াবাড়ি বা 
সীমালংঘন হিসাবে গণ্য করা যায় । 


৪. রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, 017 ৮ ১9 7,০ এ ক্ষতিগ্রস্ত হয়ো না এবং 
কারো ক্ষতি করো না'।২৯* 

উক্ত হাদীছে রাসূলুল্লাহ (ছাঃ) অন্যের ক্ষতিসাধন করতে নিষেধ করেছেন । 
এটি সাধারণ নিষেধ, যা সকল প্রকার ক্ষতিকে শামিল করে । আর পণ্যে 
ভেজাল প্রদানের ফলে ব্যক্তি ও সমষ্টি পর্যায়ে জীবন ও সম্পদের যে ক্ষতি 
সাধিত হয় তা বলাই বাহুল্য । 

৫. আব্দুল্লাহ বিন ওমর (রাঃ) হতে বর্ণিত, একজন ব্যক্তি নবী (ছাঃ)-এর 
নিকট উল্লেখ করলেন যে, তাকে ক্রয়-বিক্রয়ে ধোকা দেয়া হয় । তখন তিনি 
বললেন, 2১৩- ১ (০ (25৩19 “যখন তুমি ক্রয়-বিক্রয় করবে তখন বলে 
নিবে কোন প্রকার ধোকা ও প্রতারণা নেই’ ।*২৯৫ 

উক্ত হাদীছ দ্বারা দু'ভাবে পণ্যে ভেজাল প্রদান হারাম হওয়া প্রমাণিত হয়। 
ক. বিক্রেতার জন্য ক্রেতাকে কোন পণ্যে ধোকা দেয়া জায়েয নেই। সেটা 
খাদ্যদ্রব্য হোক বা অন্য কিছু । খ. পণ্যের মূল্য বা পণ্যে প্রভাব বিস্তারকারী 
প্রতারণা হ'লে বিক্রয় সাব্যস্ত হবে না। যদি পণ্যে ভেজাল প্রদানের মাধ্যমে 
ধোকা দেয়া জায়েয হত তাহলে বিক্রয় সাব্যস্ত হওয়া আবশ্যক হত। নিম্নের 
হাদীছটি এ ব্যাখ্যাকে জোরালো করে। 

৬. হাকীম বিন হিযাম (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) 





২৯৩. আল-মিনহাজ শারহু ছহীহ মুসলিম ১১/১৬৯। 
২৯৪. ইবনু মাজাহ হা/২৩৪০; ছহীহা হা/২৫০। 
২৯৫. বুখারী হা/২১১৭; মুসলিম হা/১৫৩৩। 


www.ahlehadeethbd.org 


Contents 
১১৫ ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল 115 
EE EL ELL UE CE Uns SOLD, taste 
বিক্রেতা উভয়ের অবকাশ থাকবে ক্রেয়-বিক্রয়ের চুক্তি ভঙ্গ করার), যতক্ষণ 
না তারা পরস্পর বিছিন্ন হয়। যদি তারা সততা অবলম্বন করে ও পণ্যের 


করা হবে। আর যদি তারা পণ্যের দোষ গোপন করে এবং মিথ্যার আশ্রয় 
নেয় তাহ'লে তাদের ক্রয়-বিক্রয় থেকে বরকত নির্মূল হয়ে যাবে' ৯ 


উক্ত হাদীছটি তিন দিক থেকে ভেজাল হারাম হওয়ার প্রমাণ বহন করে। 
ক. কল্যাণ ও প্রয়োজনের দিকে খেয়াল করে ক্রেতা ও বিক্রেতা উভয়ের 
জন্য খিয়ার (ক্রয়-বিক্রয় কার্যকরকরণ বা বাতিলের স্বাধীনতা) বিধিসম্মত 
করা হয়েছে । আর তা হ'ল প্রতারণা প্রতিরোধ এবং উভয়কে ক্ষতির হাত 
থেকে রক্ষা করা ।*** যদি ভেজাল প্রদান করা জায়েয হত তাহ'লে খিয়ার 
বিধিসম্মত করা অনর্থক হয়ে যেত। অথচ শরী‘আতকে এ থেকে পরিচ্ছন্ন 
করা হয়েছে। 


খ. পণ্যের যে ত্রুটি সম্পর্কে বিক্রেতা জ্ঞাত তা বলে দেয়া এবং ক্রয়- 
বিক্রয়ে সততা অবলম্বন করাকে রাসুলুল্লাহ (ছাঃ) ওয়াজিব বা আবশ্যক 
করেছেন। এর উপর বিক্রয়ে বরকত ভিত্তিশীল সে কথাও তিনি বলেছেন। 
যদি ভেজাল প্রদান জায়েয হত তাহলে তিনি তা আবশ্যক করতেন না। 


গ. মিথ্যার আশ্রয় নেয়া ও ত্রুটি গোপন করা খাদ্যদ্বব্যে ভেজাল প্রদানের 
অন্যতম উপায় । এর ফলে বরকত নির্মূলের কথা উক্ত হাদীছে বলা হয়েছে। 
কাজেই প্রমাণিত হল যে, ভেজাল হারাম। 


৭. ‘আদ্দা বিন খালেদের হাদীছে এসেছে, ০০০ 0 8 A 5145 
ও 29106 25 ও oly এ Bl এ. dl 54582 TE 
All AL SY ভি ২০ UE 3৫ £5 ‘রাসূলুল্লাহ (ছাঃ)-এর নিকট 
থেকে ‘আদ্দা বিন খালেদ বিন হাওযা একটি দাস বা দাসী ক্রয় করল । যার 





২৯৬. বুখারী হা/২০৭৯; মুসলিম, হা/১৫৩২। 
২৯৭. ইবনুল হুমাম, ফাতহুল কাদীর ৬/৩২৫ । 


www.ahlehadeethbd.org 


Contents 
116 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ১১৬ 
কোন অসুখ নেই, যা পলায়নপর নয় এবং চরিত্রহীনও নয়। এটা হ'ল এক 
মুসলমানের সাথে অন্য মুসলমানের ক্রয়-বিক্রয়” ।২৯৮ 
উক্ত হাদীছে গুপ্ত দোষ লুকানো, কৌশল অবলম্বন করা এবং যার মধ্যে 
প্রতারণা ও হারাম রয়েছে তা বিক্রি করতে নিষেধ করা হয়েছে ।২৯৯ দাস- 


দাসীর ক্ষেত্রে যদি এ বিধান প্রযোজ্য হয় তাহলে অগ্রাধিকার ভিত্তিতে তা 
ভেজালের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। 


৮. রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ALES ক্রি ক্রয়-বিক্রয় কেবল 
পারস্পরিক সম্মতিতে অনুষ্ঠিত হয়’ । রি 


উক্ত হাদীছে সম্মতির ভিত্তিতে পণ্যের বিক্রয় সংঘটিত হওয়াকে আবশ্যক 
ঘোষণা করা হয়েছে। ভেজাল এই শর্তের খেলাফ ৷ কাজেই তা হারাম। 


৯. আবু যার (রাঃ) হ'তে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) 
বলেছেন, 49 7৮54 1780 ৮ 9 DLE By ৬4449 SE 
03 908 ১৫৮৮০ ade df এ Bl 05০০ BEB 0৩ শে লিও 
6171 ১4 00 এ মারি ls He a 
৮১৫ ksh 25৮ ‘আল্লাহ কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের সাথে 


কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পবিভ্রও 
করবেন না। বরং তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি। বর্ণনাকারী বলেন, 
রাসূলুল্লাহ (ছাঃ) এ কথাটি তিনবার বললেন । আবু যার (রাঃ) বললেন, হে 
আল্লাহ্‌র রাসূল! কারা ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হবে? তিনি বললেন, (১) যে ব্যক্তি 
অহংকারবশত টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে পরে (২) যে ব্যক্তি দান করে 
খোটা দেয় এবং (৩) যে ব্যক্তি মিথ্যা শপথ করে অধিক দামে পণ্য বিক্রি 
করে ও তা চালু করার চেষ্টা করে” 5৭১ 





২৯৮. তিরমিযী হা/১২১৬, হাদীছ হাসান । 
২৯৯. ফাতহুল বারী ৪/৩১০। 

৩০০. ইবনু মাজাহ হা/২১৮৫। 

৩০১. মুসলিম হা/১০৬। 


www.ahlehadeethbd.org 


Contents 
১১৭ ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল 117 


বিক্রির জন্য ক্রেতার নিকট পণ্য উপস্থাপন করার সময় মিথ্যা বলা হারাম 
হওয়ার প্রতি হাদীছটি নির্দেশ করে। আর মিথ্যার আশ্রয় নেয়া পণ্যে 
ভেজাল প্রদানের অন্যতম মাধ্যম । অতএব প্রমাণিত হল যে, ভেজাল 
হারাম । 


১০. আব্দুল্লাহ বিন ওমর (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) 
আমাদের দিকে এগিয়ে এসে বলেন, 72431] "৮১ ৫৮৮৯ ০৯ উ 
০১৪১১ ৩ 4৬ ১১৪০ 2% “হে মুহাজিরগণ! তোমরা পাঁচটি বিষয়ে 
পরীক্ষার সম্মুখীন হবে। তবে আমি আল্লাহ্র কাছে আশ্রয় প্রার্থনা করছি 
যেন তোমরা তার সম্মুখীন না হও” । তন্মধ্যে তিনি উল্লেখ করেন, ০ 
SEL ১৮৮০ মর পি) Cel tis খা ০০৬০ ০৩০০ aks 
.৯$2 ‘যখন কোন জাতি ওযন ও পরিমাপে কারচুপি করে তখন তাদের 


উপর নেমে আসে দুর্ভিক্ষ, কঠিন বিপদ-মুছীবত এবং শাসকদের যুলুম- 
অত্যাচার’ ।১০২ 


হাদীছটি মাপে ও ওযনে কম প্রদান হারাম হওয়ার দলীল। এটি পণ্যে 
ভেজাল প্রদানের অন্যতম মাধ্যম। এর ফলশ্রুতিতে দুর্ভিক্ষ, অনাবৃষ্টি ও 
খাদ্য ঘাটতির সৃষ্টি হয় এবং সমাজের মানুষের উপর যালেম শাসকরা চেপে 
বসে। 


১১. আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, 1১ ১ 
5 ৩] ৬০০৭ এ এ AE Fs কটি এ এর ১০ প্রা? এ 
০১৫৫০ ৩০ সঞ ৩19 এএম ‘তোমরা উটনী ও বকরীর দুধ (স্তনে) 


আটকিয়ে রেখো না । যে ব্যক্তি এরূপ পশু ক্রয় করে, সে দুধ দোহনের পরে 
দু'টি অধিকারের যেটি তার পক্ষে ভাল মনে করবে তাই করতে পারবে । 





৩০২. ইবনু মাজাহ হা/৪০১৯, হাদীছ হাসান । 


www.ahlehadeethbd.org 


Contents 
118 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ১১৮ 


যদি সে ইচ্ছা করে তবে ক্রীত পশুটি রেখে দিবে আর যদি ইচ্ছা করে তবে 
তা ফেরৎ দিবে এবং এর সাথে এক ছা” পরিমাণ খেজুর দিবে |; 


আলোচ্য হাদীছটি পণ্যে ভেজাল প্রদান হারাম হওয়ার প্রমাণ বহন করে। 
কারণ ক্রেতাকে ইচ্ছাকৃতভাবে ধোকা দেয়ার উদ্দেশ্যে পশুর স্তনে দুধ 
আটকিয়ে রাখা হয়েছে। যা বিক্রেতা অবগত, কিন্তু ক্রেতা অনবগত | আর 
নিঃসন্দেহে প্রতারণা বা ধোকা দেয়া হারাম ৷“ 


ভেজালের ব্যাপারে সালাফে ছালেহীনের সতর্কতা : 

সালাফে ছালেহীন বা পূর্ববর্তী যুগের পুণ্যবান মুসলমানরা পণ্যদ্রব্যের দোষ- 
ক্রুটি স্পষ্টভাবে বলে দিতেন এবং ভেজাল প্রদান থেকে সর্বদা বিরত 
থাকতেন। তারা লেনদেনে সর্বদা ধোঁকা ও প্রতারণা থেকে বেঁচে থাকতেন 
এবং ব্যবসায় সততার পরিচয় দিতেন । 

বিশিষ্ট ফকীহ ইবনু সিরীন একটি ছাগী বিক্রি করার সময় ক্রেতাকে 
বললেন, তোমার নিকট ছাগীটির দোষ বর্ণনা করে আমি দায়িত্মুক্ত হতে 
চাই। সে পা দিয়ে ঘাস এদিক-ওদিক ছড়ায় । হাসান বিন ছালেহ একটি 
সাথে রক্ত ফেলেছিল । এটি মাত্র একবারের ঘটনা ছিল। কিন্তু তা সত্ত্বেও 
ঈমানের তাগিদ হেতু তিনি তা উল্লেখ না করে চুপ থাকতে পারেননি । 
যদিও তাতে মূল্য কম পাওয়ার আশংকা ছিল 1১ 

তারা ছিলেন রাসূল (ছাঃ)-এর নিম্নোক্ত বাণীর প্রতি আমলকারী ৷ উকবা 
বিন আমির (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ছোঃ)-কে 
বলতে শুনেছি, তিনি বলেন, 2৫ 64৮44 ০০ 391০0 ৯৮002০51 
05 ১) ত ৩ এ ৬5 এ মুসলমান মুসলমানের ভাই। সুতরাং কোন 
মুসলমানের পক্ষে পণ্যের ক্রুটি বর্ণনা না করে নিজের ভাইয়ের কাছে তা 
বিক্রি করা বৈধ নয়” ।১০১ 





৩০৩. বুখারী হা/২১৪৮: মুসলিম হা/১৫১৫। 

৩০৪. জারীমাতুল গিশৃশ ফিল মাওয়াদ আল-গিষাইয়্যাহ, পৃ. ২৩-২৭ । 
৩০৫. আল-হালালু ওয়াল হারামু ফিল ইসলাম, পৃ: ২২৮। 

৩০৬. ইবনু মাজাহ হা/২২৪৬, হাদীছ ছহীহ । 


www.ahlehadeethbd.org 


Contents 


১১৯ ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল 119 
ভেজাল প্রতিরোধে করণীয় : 


১. অর্থনৈতিক ক্ষেত্রে “মা‘রূফ’ বা সুনীতির প্রতিষ্ঠা এবং ‘মুনকার’ বা দুর্নীতির 
প্রতিরোধ করা রাষ্ট্রের দায়িতৃ। অর্থনীতিতে সুনীতি প্রতিষ্ঠার অর্থ হচ্ছে 
যাবতীয় উপায়ে ইনছাফভিত্তিক অর্থনীতি গড়ে তোলা । আর দুর্নীতি 
প্রতিরোধের অর্থ হচ্ছে সব ধরনের অর্থনৈতিক দুর্নীতি ও শোষণের পথ রচ্দ্ধ 
করা । এলক্ষ্যে রাষ্ট্র যে কোন ধরনের আইন রচনা করতে পারে । আর সেই 
আইন প্রয়োগ করে ভেজাল প্রতিরোধ করতে পারে দৃঢ়হস্তে ৷ 


২. খাদ্যদ্রব্য ভেজাল মিশ্রণ এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্যসামগ্রী 
বিপণন রোধে স্থাপিত “বিশুদ্ধ খাদ্য আদালত’-কে সক্রিয় ও কার্যকর করতে 
হবে ।৩০৭ 


৩. খাদ্যে ভেজালের সর্বোচ্চ শাস্তি ১২ লক্ষ টাকা জরিমানা ও ৩ বছর 
কারাদণ্ডের বিধান” যথাযথভাবে প্রয়োগ করে খাদ্যে ভেজাল রোধ করা 
যেতে পারে । প্রয়োজনে অবস্থা বিবেচনা করে জরিমানা ও শাস্তির মেয়াদ 
বাড়ানো যেতে পারে। এমনকি ভেজাল প্রদানের জন্য সর্বোচ্চ শাস্তি 
মৃত্যুদণ্ড দেয়া যেতে পারে। গোটা বিশ্বে শিশু-খাদ্যে ভেজালকারীদের 
সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। সুতরাং শিশুরা যেহেতু জাতির 
ভবিষ্যত সেহেতু তাদের খাদ্যে ভেজাল প্রদানকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে 
এবং তা প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। উল্লেখ্য যে, প্রতি বছর 
ভেজাল খাবার খেয়ে দেশের ১০ শতাংশ শিশু মারা যায় ।৩০৯ 


৪. “বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এণ্ড টেস্টিং ইনস্টিটিউশন’ (বিএসটিআই)-এর 
দায়িত্ব হচ্ছে খাদ্যসহ বিভিন্ন পণ্যের মান নিশ্চিতকরণ । খাদ্যসহ অন্যান্য 
পণ্যে ভেজাল রোধের জন্য এই প্রতিষ্ঠানটিকে ঢেলে সাজিয়ে প্রয়োজনীয় 
লোকবল দিয়ে একে একটি কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে হবে, যাতে 
তা সকল পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ ও নিয়ন্ত্রণে সমর্থ্য হয়। তবে 
সর্ষের মধ্যে যেন ভূত না থাকে সেজন্য গোয়েন্দা নযরদারী বাড়াতে হবে । 





৩০৭. দ্রঃ নিরাপদ খাদ্য আইন ২০১৩, দশম অধ্যায়, ধারা ৬৪, পৃঃ ৮৮৫৭ ॥ 
৩০৮. এ, পৃঃ ৮৮৬৫ দ্রঃ। 
৩০৯. প্রথম আলো, ১৯ নভেম্বর ১৯। 


www.ahlehadeethbd.org 


Contents 


120 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ১২০ 


এ প্রসঙ্গে সাবেক সচিব আকবর আলি খান একটি ঘটনা উল্লেখ করেছেন। 
তিনি লিখেছেন, ১৯৫৮ সালে পাকিস্তানে যখন সামরিক শাসন জারি হয়, 
তখন সামরিক শাসকেরা শহরাঞ্চলের নাগরিকদের খুশি করার জন্য ব্যস্ত 
হয়ে পড়ে। এ সময়ে পূর্ব পাকিস্তানের শহরগুলিতে একটি বড় সমস্যা ছিল 
খাঁটি দুধের অভাব । দুধে পানি মেশানো হতো । অর্থনৈতিক দিক থেকে 
দুধে পানি মেশানোর কারণ হলো এই যে, খাঁটি দুধের দাম দেওয়ার মুরদ 
বেশির ভাগ ক্রেতারই নেই। ক্রেতাদের ক্রয়ক্ষমতার অভাবে দুধের 
উৎপাদন ছিল সীমিত দুধের সরবরাহ না বাড়লে দুধের দাম বা দুধে 
ভেজাল কোনটিই কমবে না; কাজেই এ ক্ষেত্রে অর্থনৈতিক সমাধান হলো 
দুধের উৎপাদন বৃদ্ধি। এ ধরনের সমাধানে সময় লাগবে, আরও লাগবে 
অর্থ। সামরিক শাসকেরা তাই অর্থনৈতিক সমাধান উপেক্ষা করে এর 
রাজনৈতিক সমাধানের চেষ্টা করে। সামরিক শাসনের আগে দুধে ভেজাল 
দিলে বিচারক তার ইচ্ছামত নগণ্য জরিমানা করত । সামরিক শাসকেরা 
মনে করল জরিমানা বাড়ালেই ভেজাল দেওয়া কমে যাবে । তাই ১৯৫৯ 
সনে একটি নতুন আইন জারি করে খাদ্যে ভেজাল দেওয়ার সর্বনিম্ন 
জরিমানা ১৫০ টাকাতে নির্ধারণ করা হয়। ১৯৫৯ সালে ১৫০ টাকা 
আজকের কয়েক হাজার টাকার সমান । ষাটের দশকে এই আইন প্রয়োগ 
করার অভিজ্ঞতা আমার হয়েছিল । এ আইনের অধীনে একটি মফস্বল শহরে 
প্রায় শ' খানেক আসামিকে আমি দেড় শত টাকা হারে জরিমানা করি। 
এরপর আমি আশা করেছিলাম যে, দুধে পানি মেশানো কমে যাবে বাজার 
থেকে খবর নিয়ে জানা গেল, এসব শাস্তির পর দুধে পানি মেশানো বেড়ে 
গেছে। এর কারণ হল, আদালত কর্তৃক ভেজালের জন্য উচু হারে জরিমানা 
আরোপের ফলে বাজারে স্যানিটারি ইসপেক্টরদের দৌরাত্ম্য বেড়ে যায়। 
তারা দুধ ব্যবসায়ীদের হুমকি দিতে থাকে যে, তাদের ঘুষ না দিলে তারা 
আদালতে মামলা ঠুকে দেবে এবং আদালতে গেলেই নতুন হাকিম 
দুধওয়ালাদের জরিমানা করবে । স্যানিটারি ইন্সপেক্টরদের ঘুষ দেওয়ার 
ক্ষতি পোষানোর জন্য দুধে পানি মেশানো আরও বেড়ে গেল। বিচারক 
হিসাবে আমি স্বচক্ষে দেখতে পেলাম যে, সমস্যার সমাধান করতে গিয়ে 
সমস্যাটিকে আরও প্রকট করে তুলেছি ।*১০ 





৩১০. আকবর আলি খান, পরার্থপরতার অর্থনীতি (ঢাকা : দি ইউনিভাসীর্ট প্রেস লিমিটেড, 


www.ahlehadeethbd.org 


Contents 


Een CT TUT ১ 


৫. শুধু দেশে উৎপাদিত পণ্য নয়, বিদেশ থেকে আমদানীকৃত পণ্য 
স্বাস্থ্যসম্মত ও মানসম্মত কি-না তা পরীক্ষা করার জন্য উন্নত প্রযুক্তির 
সহায়তায় আমদানীকৃত পণ্য খালাসের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেয়া দরকার । 
ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্য যাতে কোনভাবেই দেশে ঢুকতে না পারে সে 
ব্যাপারে সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকতে হবে । 


৬. কোন প্রতিষ্ঠান পণ্যে ভেজাল প্রদান করছে প্রমাণিত হলে সংশ্লিষ্ট 
প্রতিষ্ঠানটি বন্ধ বা সীল করে দিতে হবে । সাথে সাথে তা মিডিয়ায় ফলাও 
দুঃসাহস না দেখায়। 


৭. অধুনা মানুষ সাধারণতঃ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় পণ্যের বিজ্ঞাপন 
দেখে তা কিনতে প্রলুব্ধ হয়। সুতরাং ভেজাল প্রতিরোধের জন্য এসব 
মাধ্যমে পণ্যের গুণগত মান যাচাই-বাছাই না করে বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ 
করতে হবে। 


৮. বাজারে প্রচলিত কোন কোন খাবারে কোন কোন ক্ষতিকারক উপাদান 
ভেজাল দেয়া হচ্ছে এবং নির্ভেজাল খাদ্য কোনগুলো এবং সেগুলো কোথায় 
পাওয়া যায় এ বিষয়ে একটা গাইডবুক প্রণয়ন করা যেতে পারে । এতে 
প্রতিটি খাদ্যসামগ্রী সম্পর্কে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত থাকলে তাতে 
ক্রেতা সাধারণ উপকৃত হবে । 


৯. ক্রেতারা যাতে ভেজাল পণ্য সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করতে পারে 
সেজন্য একটি “ইনফরমেশন সেল’ গঠন করতে হবে । 


১০. ওঁষধে ভেজালের ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে হবে। কোনক্রমেই 
যেন ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষধ বাজারে ব্যবসায়ীরা চালান না দিতে 
পারে সেদিক সুতীল্ষ্ম নযর রাখতে হবে । প্রয়োজনে ভেজাল ও নকল ওষধ 
তৈরীকারী কোম্পানী বন্ধ করে দিতে হবে । 


১১. ‘মোবাইল কোর্ট" বা ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা বৃদ্ধি করে এর কার্যক্রম 
সবসময় চালু রাখার জন্য দীর্ঘমেয়াদী কর্মসূচী হাতে নিতে হবে। রাজধানী 
থেকে শুরু করে উপযেলা পর্যন্ত এর কার্যক্রম সম্প্রসারণ করতে হবে। 





১৭তম মুদ্রণ, মার্চ ২০১৯), পৃ. ১৯-২০। 


www.ahlehadeethbd.org 


Contents 
122 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ১২২ 
উল্লেখ্য যে, ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠায় শারঈ কোন বাধা নেই । ইমাম 
বুখারী (রহঃ) এর প্রমাণে তার ছহীহ বুখারীর ‘আহকাম’ অধ্যায়ে £5 ০৬ 
৯০৩ এ 509 ‘রাস্তায় বিচারকার্য সম্পাদন ও ফৎওয়া দান’ মর্মে অনুচ্ছেদ 
রচনা করেছেন। এরপর তিনি উল্লেখ করেছেন, $ ৮১০ ৫; ৬০ 5০৪৫ 
১03 শু ৫ 292৫ ১৩৪ 9:/০॥ ইয়াহইয়া বিন ইয়া“মার রাস্তায় 
বিচারকার্য সম্পাদন করেছেন এবং শা‘বী তার বাড়ীর দরজায় বিচার 
করেছেন” । অতঃপর তিনি আনাস বিন মালেক (রাঃ) বর্ণিত একটি হাদীছ 
উল্লেখ করেছেন ।৩১১ 
১২. খাদ্যসামগ্রী ও অন্যান্য পণ্যে বাস্তবিকই ভেজাল দেয়া হয়েছে কি-না বা 
তাতে ক্ষতিকারক কোন উপাদান মিশিয়েছে কি-না, তা নির্ণয়ের জন্য 
প্রত্যেক মোবাইল কোর্টের সাথে অভিজ্ঞ টেকনিশিয়ান ও প্রয়োজনীয় 
অত্যাধুনিক যন্ত্রপাতি থাকতে হবে । 
১৩. প্যাকেটজাত তেল, ঘি, চিনি, আটা, ময়দা, মসলা, বোতলজাত পানীয় 
ইত্যাদিতে ভেজালের ক্ষেত্রে সংশ্লিষ্ট হোটেল, রেস্তোরাঁ, ফাস্টফুডের দোকান 
ও বিপণী কেন্দ্রগুলোর মালিকদের বদলে পণ্য উৎপাদকে শাস্তি দিতে হবে । 
১৪. কোন প্রতিষ্ঠান, উৎপাদক, পরিবেশক যেন অযথা হয়রানির শিকার না 
হন সেদিকে লক্ষ্য রাখতে হবে। 
১৫. ব্যবসায়ীরা বাজারে যাতে পচা মুরগী, পচা ডিম, পচা মাছ এবং এক 
গোশতের নাম করে আরেক গোশত চালিয়ে দিতে না পারে তার ব্যবস্থা 
গ্রহণ করতে হবে । 
১৬. প্রত্যেক পাড়া-মহল্লায় ও ওয়ার্ডে ওয়ার্ডে জনগণ “ভেজাল প্রতিরোধ 
কমিটি গঠন’ করে ভেজালের বিরুদ্ধে স্থানীয়ভাবে জনমত গড়ে তুলতে 
পারে। সাধারণ মানুষ ভেজালের বিরুদ্ধে রুখে দাঁড়ালেই ভেজাল 
প্রদানকারীরা ভেজাল পণ্য বিপণন করতে সাহস পাবে না। 
১৭. সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য ভেজাল সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি 
পাঠ্যসূচীভুক্ত করা যেতে পারে। তাছাড়া সেমিনার-সিম্পোজিয়াম, সভা- 





৩১১. বুখারী হা/৭১৫৩। 


www.ahlehadeethbd.org 


Contents 

১২৩ ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল 123 
সমাবেশ, জুম'আর খুতবা ও ওয়ায মাহফিলে এ সম্পর্কে জনসচেতনতা ত সৃষ্ট 
করা যেতে পারে। 
১৮. সকল রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচীতে 
ভেজাল সম্পর্কে জনগণকে সচেতন করার কর্মসূচী অন্তর্ভুক্ত করা দরকার । 
১৯. ভেজালমুক্ত পণ্য উৎপাদক ও পরিবেশকদেরকে বছরান্তে সরকারীভাবে 
পুরষ্কৃত করতে হবে এবং মিডিয়ায় তা ফলাও করে প্রচার করতে হবে। 
২০. নির্ভেজাল পণ্য উৎপাদনের জন্য উৎপাদকদেরকে সরকারীভাবে 
অর্থনৈতিক সহযোগিতা প্রদান করতে হবে। 
২১. বাজারে কোন পণ্যে ভেজাল দেয়া হচ্ছে কি-না তা তদারকির ব্যবস্থা 
করতে হবে । ইসলামী শাসনামলে “মুহতাসিব* এ দায়িত্‌ পালন করতেন। 
মোল্লা আলী কারী হানাফী (রহঃ) মিশকাতের ২৮৬০ নং হাদীছের (0 +) 
(44 /% 4 ০৮)৷ অংশের ব্যাখ্যায় বলেন, Sf el SN as 
96 তল এত Cie ০৭ ০2 Bll পরে জে “এখানে 
নির্দেশ রয়েছে যে, মুহতাসিবকে জনসাধারণের পণ্য পরীক্ষা-নিরীক্ষা করতে 
হবে। যাতে তিনি ভেজাল ও খাঁটি পণ্য চিনতে পারেন’ ।২১১ 
ইমাম ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, 
৫৪৪) ০0৮। 95 Ed ৩১৬ ০০৬5 adil itl ০৪5 
JUS ibs ০ ৬০১ এ ০৮০৪ by 015 শত AL ০ 

-৬১১ 5৮5 0558405 lolly ০০৬০০ 3 alls 05 
“মুহতাসিব জুম'আ ও জামা'আত কায়েম করার এবং সত্য কথা বলা ও 
আমানত সমূহ আদায়ের নির্দেশ দিবেন । তিনি যাবতীয় অন্যায় তথা মিথ্যা 


ও খিয়ানত, মাপে ও ওযনে কম দেয়া, পণ্য উৎপাদন, ক্রয়-বিক্রয়, 
ধার্মিকতা প্রভৃতি ব্যাপারে প্রতারণা করা থেকে নিষেধ করবেন? ।*** 





৩১২. মিরকাতুল মাফাতীহ ৫/১৯৩৫ । 
৩১৩. আল-হিসবাহ, পৃ. ১৪। 


www.ahlehadeethbd.org 


Contents 
124 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ১২৪ 

রাষ্ট্রবিজ্ঞানী ও ফকীহ আল-মাওয়াদী বলেন, 
4০৩ 083 ০০৪ তা dy ৬৬ ০৯৪ ১০০৬ 9৬৪ Ly 
SA de Lass All এ ON 0b ag JU ts ০ ০১%$ 
Ell ale 0৫039 ০৪৮ ৪১ ৫০2 Aah bl ০ ade ky 
xls EL ০০ ৩৬ ও ৪০ se ৩৪ 3 9৬ ৩1) asl ale 8১03 
001 


“লেনদেনের সাথে সম্পর্কিত বিষয় হ'ল বিক্রীত পণ্যে ভেজাল দেয়া ও 
মূল্যের ব্যাপারে ধোকা দেয়া । মুহতাসিব এটি প্রত্যাখ্যান করবেন, এ থেকে 
নিষেধ করবেন এবং অপরাধের মাত্রা বিবেচনা করে শাস্তি দিবেন। যদি এই 
ভেজাল ক্রেতাকে ধোকা দেয়ার জন্য হয় এবং ক্রেতার কাছে বিষয়টি 
গোপন বা অজ্ঞাত থাকে, তাহ'লে তা কঠিনভাবে হারাম প্রতারণা এবং 
গুরুতর পাপ বলে গণ্য হবে। এ থেকে কঠোরভাবে নিষেধ করতে হবে 
এবং কঠিন শাস্তি দিতে হবে । আর যদি পণ্যের ত্রুটি ক্রেতার কাছে গোপন 
না থাকে তাহ'লে এর পাপ হালকা হবে এবং কোমলভাবে তা নিষেধ 


5৩১৪ 


করতে হবে । 


২২. দেশের কৃষি বিজ্ঞানীদের এমন পদ্ধতি আবিষ্কার করতে উদ্বুদ্ধ করতে 
হবে, যা বিষ মুক্তভাবে শস্য ও ফলমূল সংরক্ষণে সহায়ক হবে। 

২৩. চাষী ও ব্যবসায়ীদেরকে আল্লাহ্‌র উপরে ঈমান বৃদ্ধি ও তাকৃদীরে 
বিশ্বাসী হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে এবং তাদেরকে হালাল রূষী গ্রহণের 
প্রতি উৎসাহিত করতে হবে ।১৫ 


২৪. সর্বোপরি সাধারণ ভোক্তা বা জনগণকে সাধ্যপক্ষে ভেজাল খাদ্য ও 
পণ্য বর্জন করতে হবে, তাহলে ভেজালের কবল থেকে দেশ ও জাতি রক্ষা 
পেতে পারে । 





৩১৪. আল-আহকাম আস-সুলতানিইয়াহ, পৃঃ ৩৬৭ । 
৩১৫. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব, খাদ্যে ও ওষধে ভেজাল’, আত-তাহরীক, আগষ্ট'১২, 
পৃঃ ১১। 


www.ahlehadeethbd.org 


Contents 


RE es ET TS 


উপসংহার 


মুনাফাখোরী, মজুদদারী, দ্রব্যমূল্যের উ্ধ্বগতি ও ভেজাল পণ্য অক্টোপাসের ন্যায় 
দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া ছুটছে তো ছুটছেই। অন্যদিকে ভেজালের জয়জয়কার 
চলছে সর্বত্র । এমন কোন খাদ্য নেই যাতে ভেজাল দেয়া হচ্ছে না। ভেজালের 
সমুদ্ধে যেন আমরা হাবুডুবু খাচ্ছি। ইসলামে এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ 
হ'লেও একশ্রেণীর দুনিয়াদার মুনাফাখোর ব্যবসায়ী অত্যধিক মুনাফার নেশায় বুদ 
হয়ে তা করে যাচ্ছে দিব্যি । হালাল-হারামের কোন তারা তোয়াক্কা করছে না। এ 


যেন কিয়ামতের পূর্বলক্ষণ । রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ১ ১৩) 081 এডিট 
9] ০৮ ৭4১০০ 2 হও ভি ৪ এ4 “মানুষের নিকট এমন একটা 
যুগ আসবে, যখন সে পরোয়া করবে না যে, সে কোথা হতে সম্পদ উপার্জন 
করল, হালাল হতে না হারাম হতে' | 


এর জন্য প্রধানত দায়ী মানুষের তাকৃওয়াহীনতা ও বিবেকশূন্যতা। নৈতিক 
চেতনা তাদের মাঝে শূন্যের কোঠায় । সুতরাং ব্যবসায়ীদের মাঝে আল্লাহভীতি ও 
পরকালে প্রবল প্রতাপান্ধিত প্রভুর কাছে জবাবদিহিতার মানসিকতা গড়ে না 
উঠলে এসব অর্থনৈতিক দুর্নীতি প্রতিরোধ করা সুদূরপরাহত ৷ কারণ তারা নীতি- 
নৈতিকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লোভের বশবর্তী হয়েই এগুলি করে। আর লোভ 
মানুষকে দুনিয়ার মোহে পাগলপারা করে দেয়। যেমন রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, 
‘যদি আদম সন্তানকে দুই ময়দান ভর্তি মাল দেওয়া হয়, তাহলে সে তৃতীয় 
আরেকটি ময়দান চাইবে । কবরে যাওয়া পর্যন্ত আদম সন্তানের পেট ভরবে না। 
তবে যে ব্যক্তি তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন? ।%* 


এভাবে বান্দার হক নষ্ট ও তাদের প্রতি যুলুম করে অবৈধ পন্থায় অর্জিত সম্পদ 
পরকালে কোনই কাজে আসবে না। বরং গলার কীটা হয়ে দাড়াবে । আবু হুরায়রা 
(রাঃ) বলেন, একদিন রাসুলুল্লাহ (ছাঃ) সবাইকে বললেন, “তোমরা কি জানো 
নিঃস্ব কে? তারা বলল, আমাদের মধ্যে নিঃস্ব সেই ব্যক্তি যার কোন টাকা-পয়সা 
ও ধন-সম্পদ নেই । তখন রাসূল (ছাঃ) বললেন, আমার উম্মতের মধ্যে নিঃস্ব এ 
ব্যক্তি, যে কিয়ামতের দিন ছালাত, ছিয়াম, যাকাত ইত্যাদির নেকী নিয়ে হাযির 





৩১৬. বুখারী হা/২০৫৯। 
৩১৭. মুতাফাকি আলাইহ, মিশকাত হা/৫২৭৩ রিকাকৃ' অধ্যায় । 


www.ahlehadeethbd.org 


Contents 
126 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ১২৬ 


হবে। কিন্তু দেখা যাবে যে, সে কাউকে গালি দিয়েছে, কাউকে মিথ্যা অপবাদ 
দিয়েছে, কারো মাল আত্মসাৎ করেছে, কারো রক্ত প্রবাহিত করেছে ও কাউকে 
মেরেছে । তখন তার নেকীসমূহ থেকে তাদের বদলা দেওয়া হবে। এভাবে দিতে 
দিতে তার সব নেকী শেষ হয়ে গেলে বাকী বদলার জন্য দাবীদারদের পাপসমূহ 
তার উপরে চাপানো হবে। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে’ 
(এভাবেই নেকীর পাহাড় নিয়ে আসা লোকটি অবশেষে নেকীহীন নিঃস্ব ব্যক্তিতে 
পরিণত হবে এবং জাহান্নামে পতিত হবে)।২৮ আল্লাহ বলেন, “অতঃপর যে ব্যক্তি 
সীমালংঘন করে’ ও দুনিয়াবী জীবনকে অগ্রাধিকার দেয়’, “জাহান্নামই তার 
ঠিকানা হবে’ নোষি'আত ৭৯/৩৭-৩৯)। 

আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ (ছাঃ) বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ পবিত্র । 
পবিত্র বস্তু ভিন্ন তিনি কবুল করেন না। আর আল্লাহ মুমিনদের সেই নির্দেশ 
দিয়েছেন, যে নির্দেশ তিনি রাসুলগণকে দিয়েছেন। অতঃপর তিনি পাঠ করেন 
আল্লাহ্‌র বাণী, “হে রাসূলগণ! আপনারা পবিত্র খাদ্য গ্রহণ করুন এবং সৎকর্ম 
সম্পাদন করুন। (মনে রাখবেন) আপনারা যা কিছু করেন, সকল বিষয়ে আমি 
সম্যক অবহিত’ (মুমিনুন ২৩/৫১)। অতঃপর মুমিনদের উদ্দেশ্যে তিনি একই কথা 
বলেছেন, “হে মুমিনগণ তোমাদেরকে আমরা যে পবিত্র রূধী দান করেছি, সেখান 
থেকে খাদ্য গ্রহণ কর’ (বাকারাহ ২/১৭২)। অতঃপর রাসূলুল্লাহ (ছাঃ) একজন 
ব্যক্তির উদাহরণ দিয়ে বললেন, যে ব্যক্তি দীর্ঘ সফরে থাকা অবস্থায় এলোমেলো 
চুল ও ধুলি-মলিন চেহারায় দু'হাত আকাশের দিকে তুলে আল্লাহকে ডাকে, হে 
প্রভু! হে প্রভু! অথচ তার খাদ্য হারাম, তার পানীয় ও পরিধেয় বস্ত্র হারাম এবং 
সে হারাম খাদ্য দ্বারা পরিপুষ্ট হয়েছে । ফলে কিভাবে তার দো“আ কবুল হবে’?*** 


রাসূল (ছাঃ) তদানীন্তন অসভ্য-বর্বর জাহেলী সমাজের লোকদের মাঝে এমন 
নৈতিক বিপ্লবের আবহ সৃষ্টি করেছিলেন, যার ছোঁয়ায় অল্পদিনের ব্যবধানে 
অন্যায়-অপকর্মের সাগরে ডুবে থাকা মানুষগুলো সোনার মানুষে পরিণত 
হয়েছিল। ভীতু সারমেয়-এর মত লেজ গুটিয়ে পালিয়েছিল যতসব সামাজিক 
অবিচার-অনাচার। আজো সমাজে যদি সেই আবহ ফিরিয়ে আনা যায়, তাহলে 
উল্লেখিত অপকর্মগুলো মুলোৎপাটিত হবে ইনশাআল্লাহ। দেশ-জাতি ও মানবতা 
রক্ষা পাবে মজুদদার-মুনাফাখোরদের কবল থেকে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে পিষ্ট 
হবে না সাধারণ জনগণ । ভেজালের বিষাক্ত দংশনে নীল হবে না কারো জীবন। 
আল্লাহ আমাদের সহায় হৌন! আমীন!! 





৩১৮. মুসলিম, মিশকাত হা/৫১২৭ শিষ্টাচার’ অধ্যায়, যুলুম’ অনুচ্ছেদ । 
৩১৯. মুসলিম, মিশকাত হ/২৭৬০ ক্রয়-বিক্রয় অধ্যায় । 


www.ahlehadeethbd.org 


Contents 


হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ’ প্রকাশিত বই সমূহ 


লেখক : মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব ১. আহলেহাদীছ আন্দোলন কি ও কেন? ঙষ্ঠ 
সংস্করণ (২৫/=) ৷ ২. এ, ইংরেজী (৪০/=)। ৩. আহলেহাদীছ আন্দোলন: উৎপত্তি ও 
ক্রমবিকাশ; দক্ষিণ এশিয়ার প্রেক্ষিতসহ (ডক্টরেট থিসিস)। ২৫০/- ৪. ছালাতুর রাসূল 
(ছাঃ), ৪র্থ সংস্করণ (১০০/=) ৷ ৫. এ, ইংরেজী (২০০/=) ৷ ৬. নবীদের কাহিনী-১, ২য় 
সংস্করণ (১৫০/-)। ৭. নবীদের কাহিনী-২ (১২৫/-)। ৮. নবীদের কাহিনী-৩ [সীরাতুর 
রাসূল (ছাঃ) ৩য় মুদ্রণ] ৫৫০/= ৷ ৯. তাফসীরুল কুরআন ৩০তম পারা, ৩য় মুদ্রণ 
(৩৭০/=) ৷ ১০. ফিরক্বা নাজিয়াহ, ২য় সংস্করণ (২৫/=) ৷ ১১. ইক্বামতে দ্বীন : পথ ও 
পদ্ধতি, ২য় সংস্করণ (২০/=) ৷ ১২. সমাজ বিপ্লবের ধারা, ৩য় সংস্করণ (১৫/=) ৷ ১৩. 
তিনটি মতবাদ, ২য় সংস্করণ (২৫/=) ৷ ১৪. জিহাদ ও ক্তাল, ২য় সংস্করণ (৩৫/-)। 
১৫. হাদীছের প্রামাণিকতা, ২য় সংস্করণ (৩০/=) ৷ ১৬. ধর্মনিরপেক্ষতাবাদ, ২য় সংস্করণ 
(২৫/=) ৷ ১৭. জীবন দর্শন, ২য় সংস্করণ (২৫/=) ৷ ১৮. দিগদর্শন-১ (৮০/=) ৷ ১৯. 
দিগদর্শন-২ (১০০/=) ৷ ২০. দাওয়াত ও জিহাদ, ৩য় সংস্করণ (১৫/=) ৷ ২১. আরবী 
কায়েদা (১ম ভাগ) (৩০/=) ৷ ২২. এ, (২য় ভাগ) (৪০/=) ৷ ২৩. এ, (৩য় ভাগ) তাজবীদ 
শিক্ষা (৪০/=) ৷ ২৪. আকীদা ইসলামিয়াহ, ৪র্থ প্রকাশ (১০/=) ৷ ২৫. মীলাদ প্রসঙ্গ, ৫ম 
সংস্করণ (২০/-)। ২৬. শবেবরাত, ৪র্থ সংস্করণ (১৫/=) ৷ ২৭. আশুরায়ে মুহাররম ও 
আমাদের করণীয়, ২য় প্রকাশ (40/5) ৷ ২৮. উদাত্ত আহ্বান (১০/=) ৷ ২৯. নৈতিক ভিত্তি 
ও প্রস্তাবনা, ২য় সংস্করণ (১০/=)। ৩০. মাসায়েলে কুরবানী ও আকীকা, ৫ম সংস্করণ 
(২৫/=) ৷ ৩১. তালাক ও তাহলীল, ৩য় সংস্করণ (৩০/-)। ৩২. হজ্জ ও ওমরাহ 
(৩০/53) ৷ ৩৩. ইনসানে কামেল, ২য় সংস্করণ (২০/=) ৷ ৩৪. ছবি ও মূর্তি, ২য় সংস্করণ 
(৩০/_)। ৩৫. হিংসা ও অহংকার (৩০/=) | ৩৬. বিদ'আত হ'তে সাবধান, অনু: (আরবী) 
শায়খ বিন বায (২০/=) ৷ ৩৭. নয়টি প্রশ্নের উত্তর, অনু: (আরবী)-শায়খ আলবানী 
(১৫/=) ৷ ৩৮. সালাফী দাওয়াতের মূলনীতি অনু: (আরবী)-আব্দুর রহমান বিন আব্দুল 
খালেক (৩৫/=) ৷ ৩৯. জঙ্গীবাদ প্রতিরোধে কিছু পরামর্শ এবং চরমপন্থীদের বিশ্বাসগত 
বিভ্রান্তির জবাব (১৫/-)। ৪০. “আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ” কি চায়, কেন চায় ও 
কিভাবে চায়ঃ, ২য় প্রকাশ (১৫/-) ৷ ৪১. মাল ও মর্যাদার লোভ (১৫/-)। ৪২. মানবিক 
মূল্যবোধ, ২য় সংস্করণ (৩০/=) ৷ ৪৩. কুরআন অনুধাবন (২৫/=) ৷ ৪৪. বায়'এ মুআজ্জাল 
(২০/=) ৷ ৪৫. মৃত্যুকে স্মরণ (৩৫/=) ৷ ৪৬. সমাজ পরিবর্তনের স্থায়ী কর্মসূচী (৩০/_)। 
৪৭. আরব বিশ্বে ইত্রাঈলের আগ্রাসী নীল নকশা, অনু : (ইংরেজী) -মাহমূদ শীছ খাত্তাব 
(8০/-)। ৪৮. অছিয়ত নামা, অনু: (ফারসী) নিউ দেহলভী (রহঃ) (২৫/-)। 
৪৯. ইসলামী খেলাফত ও নেতৃত্ব নির্বাচন, ২য় সংস্করণ (8৫/=)। ৫০. ত 
কুরআন ২৬-২৮ পারা (৩৫০/=) ৷ ৫১. তাফসীরুল কুরআন ২৯তম পারা (২৫০/=)। ৫২. 
এক্সিডেন্ট (২০/=) ৷ 

লেখক : মাওলানা আহমাদ আলী ১. আকঝ্বীদায়ে মোহাম্মাদী বা মাযহাবে আহলেহাদীছ, ৬ষ্ঠ 
প্রকাশ (১০/=) ৷ ২. কোরআন ও কলেমাখানী সমস্যা সমাধান, ২য় প্রকাশ (৩০/=) ৷ 
লেখক : শেখ আখতার হোসেন ১. সাহিত্যিক মাওলানা আহমাদ আলী, ২য় সংস্করণ (১৮/5) ৷ 
লেখক : শাহ মুহাম্মাদ হাবীবুর রহমান ১. সুদ (২৫/=) ৷ ২. এ, ইংরেজী (৪০/-)। 

লেখক : আব্দুল্লাহেল কাফী আল-কোরায়শী ১. একটি পত্রের জওয়াব, ৩য় প্রকাশ (১২/=) ৷ 
লেখক : মুহাম্মাদ নূরুল ইসলাম ১. ছহীহ কিতাবুদ দো'আ, ৩য় সংস্করণ (৪৫/=) ৷ ২. 
সাড়ে ১৬ মাসের কারাস্মৃতি (8০/=)। 

লেখক : ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ১. ধৈর্য : গুরুত্ব ও তাৎপর্য (৩০/_)। ২. মধ্যপন্থা 
: গুরুত্ব ও প্রয়োজনীয়তা (৩০/=) ৷ ৩. ধৰ্মে বাড়াবাড়ি, অনু: ডৈর্দু) -আব্দুল গাফফার 


www.ahlehadeethbd.org 


Contents 


128 ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল ১২৮ 


হাসান (১৮/=) ৷ 8. ইসলামী পরিবার গঠনের উপায় (8০/=) ৷ ৫. মুমিন কিভাবে দিন- 
রাত অতিবাহিত করবে (৩৫/=)। ৬. ইসলামে প্রতিবেশীর অধিকার (২৫/=) ৷ ৭. 
আত্মীয়তার সম্পর্ক (২০/5) ৷ 

লেখক : শামসুল আলম ১. শিশুর বাংলা শিক্ষা (8০/-)। ২. শিশুর ইংরেজী (৩০/=)। ৩ 
শিশুর গণিত (৩০/=) ৷ 

অনুবাদক : আব্দুল মালেক ১. ইসলামী আন্দোলনে বিজয়ের স্বরূপ, অনু: (আরবী) -ড. 
নাছের বিন সোলায়মান (৩০/=) ৷ ২. যে সকল হারাম থেকে বেঁচে থাকা উচিত, অনু: 
(আরবী) -মুহাম্মাদ ছালেহ আল-মুনাজ্জিদ (৩৫/-)। ৩. নেতৃত্বের মোহ, অনু: -এ 
(২৫/=) ৷ ৪. মুনাফিকী, অনু: - এ (২৫/=) ৷ ৫. প্রবৃত্তির অনুসরণ, অনু: -এঁ (২৫/-)। ৬. 
আল্লাহ্র উপর ভরসা, অনু: - এ (৩০/_)। ৭. ভুল সংশোধনে নববী পদ্ধতি, অনু: - এ 
(৫৫/=) ৷ ৮. ইখলাছ, অনু: -এ (২০/5) ৷ ৯. চার ইমামের আৰ্বীদা, অনু: (আরবী) -ড. 
মুহাম্মাদ বিন আব্দুর রহমান আল-খুমাইয়িস (২৫/=)। ১০. শরী“'আতের আলোকে 
জামা“আতবদ্ধ প্রচেষ্টা, অনু: (আরবী) - আব্দুর রহমান বিন আব্দুল খালেক (২৫/=) ৷ ১১. 
আত্মসমালোচনা (৩০-)। 

লেখক : নূরুল ইসলাম ১. ইহসান ইলাহী যহীর (৩০/-)। ২. শারঈ ইমারত, অনু: (উর্দূ) 
২৫/-। ৩. এক নযরে আহলেহাদীছদের আকীদা ও আমল, অনু: (উর্দূ) -যুবায়ের আলী 
যাঈ (২৫/=) ৷ ৪. ইসলামের দৃষ্টিতে মুনাফাখোরী, মজুদদারী ও পণ্যে ভেজাল (৫০/-)। 
লেখক : রফীক আহমাদ ১. অসীম সত্তার আহ্বান (৮০/-)। ২. আল্লাহ ক্ষমাশীল (৩০/-)। 
লেখিকা : শরীফা খাতুন ১. বর্ষবরণ (১৫/-)। 

অনুবাদক : আহমাদুল্লাহ ১. আহলেহাদীছ একটি বৈশিষ্ট্যগত নাম, অনু: (উর্দু) -যুবায়ের 
আলী যাঈ (৫০/=) ৷ ২. যুবকদের কিছু সমস্যা, অনু: (আরবী) -মুহাম্মাদ বিন ছালেহ আল- 
উছায়মীন (২০/_)। ৩. ইসলামে তাকৃলীদের বিধান, অনু: (উর্দু) -যুবায়ের আলী যাঈ (৩০/_)। 
অনুবাদক : মুহাম্মাদ আব্দুর রহীম ১. বিদ'আত ও তার অনিষ্টকারিতা, অনু: (আরবী) - 
মুহাম্মাদ বিন ছালেহ আল-উছায়মীন (২০/_)। ২. জামা“আতবদ্ধ জীবন যাপনের 
অপরিহার্ষতা, অনু: ড. হাফেয বিন মুহাম্মাদ আল-হাকামী (৩০/-)। 

অনুবাদক : তানযীলুর রহমান ১. আহলেহাদীছদের বিরুদ্ধে কতিপয় মিথ্যা অপবাদ 
পর্যালোচনা, অনু: (উর্দূ) -মাওলানা আবু যায়েদ যমীর (৩০/5)। 
অনুবাদক : মীযানুর রহমান ১. হাদীছ শরী“আতের স্বতন্ত্র দলীল অনু : (আরবী) -মুহাম্মাদ 
নাছিরুদ্দীন আলবানী (8৫/5) ৷ আল-হেরা শিল্পীগোষ্ঠী ১. জাগরণী (২৫/5) ৷ 
গবেষণা বিভাগ হা.ফা.বা. ১. হাদীছের গল্প (৩০/=) ৷ ২. গল্পের মাধ্যমে জ্ঞান (৬৫/-)। 
৩. জীবনের সফরসূচী (দেওয়ালপত্র) ৫০/-। ৪. ছালাতের পর পঠিতব্য দো'আ সমূহ 
(দেওয়ালপত্র) ৫০/= ৷ ৫. দৈনন্দিন পঠিতব্য দো'আ সমূহ (দেওয়ালপত্র) ৫০/= ৷ ৬. 
ফতওয়া সংকলন, মাসিক আত-তাহরীক (১৯তম বর্ষ) ৮০/= ৷ ৭. এ, ১৮তম বর্ষ ৮০/-। 
৮. ছ্বীনিয়াত শিক্ষা (প্রথম ভাগ) (৩০/-)। ৯. ছ্বীনিয়াত শিক্ষা (দ্বিতীয় ভ ভাগ) (8৫/=) ৷ 
১০. দ্বীনিয়াত শিক্ষা (তৃতীয় ভাগ) (8৫/=) ৷ ১১. সাধারণ জ্ঞান (প্রথম ভাগ) (৩০/=)। 
১২. সাধারণ জ্ঞান (দ্বিতীয় ভাগ) (৩০/=) ৷ ১৩. সাধারণ জ্ঞান (তৃতীয় ভাগ) (৪০/-)। 
১৪. সাধারণ জ্ঞান (চতুর্থ ভাগ) (8০/5)। ১৫. ছালাতের মধ্যে পঠিতব্য দো'আ সমূহ 
(দেওয়ালপত্র) ৫০/= ৷ এতদ্যতীত প্রচারপত্র সমূহ এযাবৎ ১৬টি । 





www.ahlehadeethbd.org 


